আল্লাহর নৈকট্য লাভের অনন্য উপায়: 


তাওবা 


[বাংলা- Bengali - Je, ] 


সম্পাদনা : ড. মোহাম্মদ মানজুরে ইলাহী 


2014 -1435 


IslamHouse. 
https://archive.org/details/@salim molla 


Wl dl oll sh 454 


(POULSEN ES) 


ls NSS 


Bl ws [3:2 


2014 - 1435 


ISlAamMHOoUuSse. 


ভূমিকা 

Eb 5d be A BSG «Endy Roaicd SL ch LS) 
TGS pt 55d La dtl GSE 5 
less ee 2 HL A BA YS BY SH LE 

নিশ্চয়ই যাবতীয় প্রশংসা আল্লাহ তা'আলার জন্য। আমরা 
তারই প্রশংসা করি, তার কাছে সাহায্য চাই, তার নিকট ক্ষমা প্রার্থনা 
করি। আল্লাহর নিকট আমরা আমাদের প্রবৃত্তির অনিষ্ট ও আমাদের 
কর্মসমূহের খারাবী থেকে আশ্রয় কামনা করি। আল্লাহ যাকে 
হেদায়েত দেন, তাকে গোমরাহ করার কেউ নাই । আর যাকে 
গোমরাহ করেন তাকে হেদায়েত দেয়ার কেউ নাই । আমি সাক্ষ্য 
দিচ্ছি, আল্লাহ ছাড়া কোন সত্যিকার ইলাহ নেই, তিনি একক, তার 
কোন শরিক নাই । আরও সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । সালাত ও সালাম নাযিল হোক 
তার উপর, তার পরিবার-পরিজন ও তার সাহাবীদের উপর এবং 
যারা কিয়ামত পর্যন্ত ইহসানের সাথে তাদের অনুসরণ করেন তাদের 
উপর । 
আল্লাহ রাব্বুল আলামীন স্বীয় বান্দাদের প্রতি অধিক দয়ালু ও 
ক্ষমাশীল তিনি তার বান্দাদের যে কোন উপায়ে ক্ষমা করতে ও 


3 


তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে পছন্দ করেন। আল্লাহ 
তা'আলা মানুষের ছোট গুনাহ কেবল নেক আমল করা দ্বারাই ক্ষমা 
করে দেন। কিন্তু কবীরা গুনাহ তাওবা ছাড়া ক্ষমা করা হয় না। তাই 
কবীরা গুনাহ হতে ক্ষমা পাওয়ার জন্য তাওবা করা জরুরি । আমরা 
মনে করি মুখে শুধু ‘আসতাগফিরল্লাহ্‌’ বলার নামই তাওবা । বাস্তবে 
তা কিন্তু তাওবা নয়। বাস্তবে তাওবা কাকে বলে, তাওবা কবুল 
হওয়ার শর্ত, তাওবার প্রতিবন্ধকতা, তাওবা করার প্রদ্ধতি, তাওবা 
কবুল হওয়ার আলামত ইত্যাদি বিষয়গুলো এ বইটিতে আলোচনা 
করা হয়েছে। 

এবং আল্লাহর নিকট খালেস তাওবা করার তাওফীক দেন। আমীন। 


তাওবা 


তাওবার গুরুত্ব 
আল্লাহ তা'আলার দরবারে বান্দার তাওবা অধিক পছন্দনীয় । কোন 
মানুষ অপরাধ করার পর যখন আল্লাহ তা'আলার নিকট তাওবা 
করে এবং তার দ্বারা সংঘটিত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, 
আল্লাহ তাকে অত্যধিক পছন্দ করেন, তার তাওবা কবুল করেন 
এবং তাওবার মাধ্যমে বান্দাকে পবিত্র করেন। আল্লাহ তা’আলা 
নিজেই মুমিনদেরকে তাওবা করার নির্দেশ দিয়ে বলেন- 
NAEBTEDE (OS) CALLE SFT BCs HLS Y 
“হে মুমিনগণ! তোমরা সকলে আল্লাহর দিকে তাওবা [প্রত্যাবর্তন] 
কর, নিশ্চয় তোমরা সফলকাম হবে” | [সুরা নূর আয়াত: ৩১] 
আর যারা তাওবা করে না, তাদের আল্লাহ তা'আলা যালেম বলে 
আখ্যায়িত করেন। তাদের সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন, 
NSA © SALT Db Ct 4 5) 
“যারা তাওবা করবে না, তারাই অত্যাচারী” |! 
উল্লেখিত আয়াতদ্বয়ে আল্লাহ তা’আলা মুমিনদের দুটি ভাগে ভাগ 
করেছেন। এক- তাওবাকারী, তাদের সম্পর্কে আল্লাহ বলেন, তারাই 


* [সূরা হুজরাত, আয়াত: ১১] 


সফলকাম । দ্বিতীয়- যারা তাওবা করে না, তাদের সম্পর্কে আল্লাহ্‌ 
বলেন, তারাই অত্যাচারী ও জালিম । এ দুই ভাগের মধ্যে কোন 
তৃতীয় ভাগ নাই । আমাদের নির্ধারণ করতে হবে, আমরা কোন 
ভাগের অন্তর্ভূক্ত হবো? 
বান্দা যখন কোন অপরাধ করে আল্লাহর নিকট ফিরে যায় এবং 
তাওবা করে, আল্লাহ তার তাওবা কবুল করেন আল্লাহ তা'আলা তার 
প্রতি অধিক খুশি হন৷ যেমন, আনাস বিন মালেক রা. হতে বর্ণিত 
হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- 
Db ob lh uF Sl rl oF > 8 Lg bo A ds 
bs S bob iat Sh le 3b alts lb letdey 2 Salil 
lbs isl ae L5G Lg 52 LAIN p23 xs lol or 3S 
sy Collins pe sl ly) bly ge SE: CoN sat 2 Jb 
i 
“আল্লাহ তা‘আলা স্বীয় বান্দার তাওবায় এ ব্যক্তির চেয়েও অধিক 
খুশি হন, যে ব্যক্তি তার বাহন সাওয়ারী নিয়ে কোন জনমানব শূন্য 
প্রান্তরে অবস্থান করছিল, হঠাৎ তার সাওয়ারীটি পালিয়ে গেল। 
সাওয়ারীটির সাথে ছিল তার খাদ্য ও পানীয় বস্তু। লোকটি 
সাওয়ারীটি খোঁজাখুঁজি করে না পেয়ে তার ব্যাপারে হতাশ হয়ে 
একটি গাছের নিকট এসে তার ছায়া-তলে এসে শুয়ে পড়ল। 


কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে সে দেখে তার সাওয়ারীটি তার পার্শ্বে 
এসে দাঁড়িয়ে আছে। তখন সে অধিক খুশিতে তার সাওয়ারীর 
লাগাম চেপে ধরে বলল, হে আল্লাহ! তুমি আমার বান্দা এবং আমি 
তোমার রব! লোকটি অধিক খুশিতে উল্টা-পাল্টা বলে ফেলল”।* 
হে মুসলিম ভাই! মনে রাখবেন, আল্লাহ আমাদের হিসাব নেয়ার 
আগে আমরা আমাদের নিজেদের হিসাব করে নিব। আল্লাহ আপনার 
হিসাব করার পূর্বে আপনার হিসাব আপনি করুন। তাতে আপনার 
হিসাব দেয়া সহজ হবে। 

যদি সম্ভব হয় প্রতিদিন একবার অথবা সপ্তাহে বা অথবা কমপক্ষে 
মাসে একবার তাওবা করুন এবং আপনি আপনার হিসাব করুন| 
আপনি নিজেকে প্রশ্ন করুন, এমন কোন কাজ করছেন কি, যা 
সঠিক আক্কীদা পরিপন্থী/ দ্বীনের স্তম্ভ সালাত কায়েমে আপনার কোন 
দুর্বলতা আছে কি? ইসলামের অন্যান্য মৌলিক বিষয়গুলি যথাযথ 
ভাবে আদায় করছেন কি/ আপনি কোন কবীরা গুনাহে লিপ্ত 
হয়েছেন কি? 

এখনো তওবা দ্বারা ক্ষমা করা হয়। তবে তওবা কাকে বলে, 
তাওবার অর্থ কি এবং তাওবা কবুল হওয়ার শর্ত কি? তা আমাদের 
অনেকেরই জানা নাই। তাই আমরা নিম্নে উল্লেখিত বিষয়গুলো 


* মুসলিম, হাদিস; ২৭৪৪, জামে সহীহ: ৩৬৮/৪ 
7 


আলোচনা করব । আল্লাহ আমাদের বুঝার ও আমল করার তাওফীক 
দান করুন । 

তাওবার সংজ্ঞা 
তাওবা কাকে বলে? 
খারাপ কাজ-গুনাহ, পাপচার, অন্যায়-অবিচার ও আল্লাহর নাফরমানি 
হতে বান্দা নেক কাজ করার মাধ্যমে তার প্রভুর দিকে ফিরে 
আসাকে তাওবা বলা হয়। অনেক লোকেরা মনে করে, শুধু মাত্র 
খারাব কাজ বা গুনাহের কাজ থেকে ক্ষমা চাওয়া বা তা থেকে ফিরে 
আসার নাম তাওবা কিন্তু তাদের এ ধরনের ধারণা মোটেই ঠিক 
না। বরং, এ ক্ষেত্রে সঠিক, নির্ভুল ও গ্রহণযোগ্য কথা হল, যে সব 
নেক আমল করার জন্য আল্লাহ তা'আলা বান্দাকে নির্দেশ দিয়েছেন 
তা ছেড়ে দেয়াও গুনাহ-অন্যায়| যারা এ সব নেক আমালগুলো 
পালন করা ছেড়ে দেয় তাদের অবশ্যই তা ছেড়ে দেয়া হতে তাওবা 
করা এবং ফিরে আসা, নিষিদ্ধ কাজ করা থেকে তাওবা করার চেয়ে 
আরও বেশী গুরুত্বপুর্ণ ৷ 
অধিকাংশ মানুষ আল্লাহর অনেক আদেশ, অন্তরের কার্যাদি, অঙ্গ- 
প্রত্যঙ্গের আমল বা যিকির ছেড়ে দেয়, অথচ তারা জানেই নী যে 
এগুলো সবই আল্লাহর আদেশের অন্তর্ভুক্ত এবং এ গুলো ছেড়ে দেয়া 
বা এ সব আমল পালন করা হতে বিরত থাকা মারাত্মক অপরাধ ও 
বড় গুনাহ অথবা জানা থাকলেও তারা তার পাবন্দি করে না এবং 


8 


এগুলো ছেড়ে দেয়াতে যে তার পাপ হচ্ছে, তা থেকে ফিরে আসা ও 
তাওবা করা যে গুরুত্বপূর্ণ বা অতীব জরুরী তা তারা বিশ্বাস করে 
না। ফলে সত্যিকার জ্ঞান না থাকার কারণে তারা হয়ত পথভ্রষ্টদের 
দলভুক্ত হয় অথবা অভিশপ্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়। সত্যকে সত্য 
বলে জানা সত্ত্বেও তা হতে বিরত থেকে তারা মন্দ পরিণতির 
অধিকারীই রয়ে গেল। 
মোট কথা, তাওবা বান্দার জীবনের শেষ ও শুরু। তবে তার 
জীবনের প্রথমাংশেও জরুরী । যেমন- আল্লাহ তা'আলা বলেন- 
[AO SEE LAS SLL BGs HESS 
“হে ঈমাদারগণ তোমরা সকলে আল্লাহর নিকট তাওবা কর নিশ্চয় 
তোমরা কামিয়াব হবে”|১ উল্লেখিত আয়াতটি মদীনায় অবতীর্ণ 
হয়েছে। এ আয়াতে আল্লাহ তা'আলা শুধু ঈমানদার নয় বরং 
থাকবেন, তাদেরকেও তাওবা করার নির্দেশ দেন এবং তারপর তিনি 
তাওবা করাকে সফলতা ও কামিয়াবী লাভের কারণ নির্ধারণ করেন। 
সুতরাং, কামিয়াবী বা সফলতা পাওয়ার একমাত্র উপায় হল আল্লাহর 
নিকট খালেস তাওবা করা । আল্লাহর দরবারে তাওবা করা ও 


* সূরা নূর, আয়াত: ৩১ 


যাবতীয় গুনাহ হতে ক্ষমা প্রার্থনা ছাড়া কোন ঈমানদারই সফল হতে 
পারে না। 

তাওবাতুন নাছুহা কি? 

মনে রাখতে হবে, তাওবা হল মানুষের অন্তরের আন্তরিক প্রচেষ্টা, 
অনুশোচনা। অর্থাৎ, মানুষের অন্তরে অপরাধবোধ জাগ্রত হওয়া এবং 
নিজেকে গুনাহের কারণে অপরাধী মনে করা যা বান্দার অন্তরে 
কখনো কখনো জাগ্রত হয়ে থাকে। অন্তরে এ ধরনের অনুভূতি 
জাগ্রত হওয়ার অর্থই হল তাওবা বা ক্ষমা প্রার্থনা ও আল্লাহর দিকে 
ফিরে যাওয়া । এ ধরনের ক্ষমা প্রার্থনা বা তাওবাকে তাওবাতুন 
নাছুহা বলা হয়। আরও মনে রাখবে, আত্মাকে সকল প্রকার গুনাহ, 
অন্যায়, পাপাচার ইত্যাদি হতে বিরত রাখার মাধ্যমে একজন বান্দা 
সফলকাম হতে পারে। 

জনৈক আলেম তাওবার সংজ্ঞায় বলেন, আল্লাহর অসন্তোষ ও 
পাকড়াওয়ের ভয়ে গুনাহের ইচ্ছা ত্যাগ করা এবং সমপর্যায়ের যে 
সব গুনাহ তার দ্বারা সংঘটিত হয়েছে, তার থেকে ফিরে এসে 
আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা ৷ শুধু সংঘটিত গুনাহ নয়, যদি 
কোন গুনাহের ইচ্ছা মনে জাগ্রত হয়ে থাকে তা থেকে ফিরে আসাও 
এক ধরনের তাওবা ৷ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
এরশাদ করেন- 


tale Fa LS lB ale Fos dla lope Lp ll ol BY" 
Ce dl ls dl 3 20 le UE LE Ge Ss 32" Ub 
sg pds > - 23 5° - DBS 23 ale 5 DNDN 
LOB 52 dS 
“যখন কোন বান্দা আল্লাহর কাছে খালেস তাওবা-তাওযবায়ে নাছুহা- 
করে, আল্লাহ তা'আলা তাকে মহব্বত করেন এবং তার যাবতীয় 
গুনাহ গোপন করে রাখেন । আমি জিজ্ঞাসা করলাম, কীভাবে গোপন 
করে রাখেন? তিনি বললেন, উভয় ফেরেশতা তার বিরুদ্ধে যা 
লিপিবদ্ধ করত, তারা তা লিখতে ভূলে যায় এবং অঙ্গ-প্রত্যঙ্গের প্রতি 
ও জমীনের -ভূ-খণ্ডের-প্রতি নির্দেশ দেন- তোমরা তার গুনাহগুলো 
গোপন রাখ! তখন তারা গুনাহগুলো গোপন রাখে । ফলে যে দিন সে 
আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তখন তার কোন গুনাহ থাকবে না- যা 
তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। 
যে কারণে তাওবা করতে হবে 
আর মনে রাখতে হবে, তোমাকে, যে কারণে তাওবা করতে হবে, 
তার অন্যতম কারণ হল, যাতে আল্লাহর আনুগত্য করা ও বন্দেগী 
করার সৌভাগ্য তোমার লাভ হয়। কারণ, গুনাহের খারাব পরিণতি 
হল, গুনাহের কারণে বান্দা যাবতীয় কল্যাণ হতে বঞ্চিত হয় এবং 
অপমান অপদস্থ হয়। গুনাহ একজন মানুষকে আল্লাহ তা'আলার 
আনুগত্যের দিকে অগ্রসর হওয়া ও তাঁর গোলামীর দিকে অগ্রগামী 


ll 


হওয়া থেকে বাধা দেয়। এ ছাড়া যার গুনাহের বোঝা ভারি হয়ে 
যায়, তার জন্য নেক কাজ করা এবং কল্যাণকর কাজে তৎপর হওয়া 
আর সহজ থাকে না৷ সব সময় গুনাহে লিপ্ত থাকার কারণে মানুষের 
অন্তরসমূহ কালো হয়ে যায়। ফলে অন্তরসমূহ অন্ধকারে নিমজ্জিত 
হয় এবং তা পাথরের মত কঠিন হয়ে পড়ে। তাতে আর কোন 
ইখলাস থাকে না ইবাদাত বন্দেগীতে কোন মজা ও স্বাদ উপভোগ 
করে না৷ আল্লাহ তা'আলা যদি তার প্রতি অনুগ্রহ না করেন তাহলে 
গুনাহ গুনাহগার ব্যক্তিকে কুফর ও বেঈমানীর দিকে টেনে নিয়ে 
যায়। 
কী আশ্চর্য! যে গুনাহ ও পাপাচারে লিপ্ত তাকে কীভাবে আল্লাহ তার 
গোলামীর সুযোগ দিবেন। কীভাবে তাকে তার দীনের খেদমতের 
জন্য ডাকবেন যে সর্বদা তার নাফরমানীতে মশগুল এবং অবাধ্যতায় 
নিমগ্ন। কীভাবে তাকে মুনাজাতের জন্য কাছে টেনে আনবে যে 
ময়লা আবর্জনা ও নাপাকীতে আকুণ্ঠ নিমজ্জিত ৷ 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন 
ls Clas RSG 4 pr C4 be OU 2 SEU AS GS AS 3) 
se ISN GL 
“যখন কোন বান্দা মিথ্যা কথা বলে তখন তার মুখ থেকে যে দুর্গন্ধ 
বের হয় তাতে তার থেকে দুইজন ফেরেশতা দূরে সরে যায় । ফলে 
এ জিব্হা কীভাবে হবে আল্লাহর যিকির করার যোগ্য বলে বিবেচিত 


12 


হবে?”* সুতরাং, এতে বিন্দু পরিমাণও সন্দেহ নাই, যে লোক 
আল্লাহর নাফরমানী ও তার হুকুমের বিরোধিতার উপর অটল থাকে, 
সে কখনো আল্লাহর আনুগত্য করা ও ভালো কাজ করার তাওফীক 
লাভ করতে পারে না এবং তার জন্য নিজ অঙ্গ-প্রত্যঙ্গগুলিকে 
আল্লাহর ইবাদাতে কাজে লাগানো সহজ হয় না। সে যদি খরচ করে 
তবে তাকে অনেক কষ্টে খরচ করতে হয়, তাতে সে মানসিক স্বস্তি 
ও আন্তরিক তৃণ্ডি পায় না এবং ইবাদাতে কোন স্বাদ উপভোগ করে 
না। এমন হবার মূল কারণ হচ্ছে, সে সব সময় গুনাহতে নিমগ্ন 
থাকে এবং আল্লাহর দরবারে তাওবা করা ছেড়ে দেয়। সুতরাং, 
আপনাকে আল্লাহর দরবারে বার বার তাওবা করতে হবে এবং 
গুনাহের কাজসমূহ হতে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

ly x SL dl 3 ol SE Dds wll 
“হে মানব! তোমরা আল্লাহর দরাবরে তাওবা কর। আমি দৈনিক 
আল্লাহর নিকট একশত বার তাওবা করি” |: আল্লাহ আমাদের বেশি 
বেশি করে তাওবা করার তাওফীক দান করুন। 
তাওবা কবুল হওয়ার শর্তাবলী 


মনে রাখতে হবে, তাওবা শুধু করলেই কবুল হয়ে যায় না। মুখে 
ক্ষমা প্রার্থনা দ্বারাই আল্লাহ তা'আলা মানুষকে ক্ষমা করে দেন না। 
তাওবা কবুল হওয়া বা শুদ্ধ হওয়ার জন্য একাধিক শর্ত রয়েছে। 
শর্তগুলো পূরণ করা তাওবা কবুল হওয়া পূর্ব শর্ত। এ শর্তগুলোর 
বাস্তবায়ন ছাড়া তা কবুল হয় না। 

তাওবা কবুল হওয়ার জন্য চারটি শর্ত আছে- 

এক- পূর্বের কৃত কাজের উপর লজ্জিত ও অনুতপ্ত হওয়া । 

দুই- এমন কাজ দ্বিতীয় বার না করার উপর প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এবং 
দৃঢ় সংকল্প করা । 

তিন- পূর্বকৃত কাজ থেকে এখনই বিরত হওয়া এবং আল্লাহর নিকট 
ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসা ও প্রত্যাবর্তন 
করা। 

চার- অন্যের অধিকার ক্ষুন্ন করার কারণে আপনার উপর যে কর্তব্য 
বা খণের দায়িত্ব বর্তায় তা পরিশোধ করা, যেমন, আপনি কাউকে 
গালি দিয়েছেন অথবা কারও অধিকারে হস্তক্ষেপ করেছেন, তাহলে 
আপনার কর্তব্য হল, পাওনাদারকে তার পাওনা ফেরত দেয়া এবং 
তার নিকট ক্ষমা প্রার্থনা করা । আর যদি অন্যায়টি অন্যের অধিকার 
ক্ষুন্ন করার সাথে সম্পর্কিত না হয়, তাহলে পূর্বের তিনটি শর্ত পূর্ণ 
করলেই তওবা হয়ে যাবে এবং আল্লাহর কাছে আশা করা যায় যে, 
তিনি আপনাকে ক্ষমা করে দেবেন। 


14 


আল্লাহর নিকট প্রার্থনা হল, আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন এবং 
আমাদেরকে তাওবা করার তাওফীক দান করেন। আর আমাদের 
মধ্যে যারা আল্লাহর দরবারে তাওবা করেন তাদের তওবা যেন তিনি 
কবুল করেন। 

এক-:- শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য পাপ ও গুনাহের 
কাজ ত্যাগ করাকে তাওবা বলা হবে, অন্য কোন কারণে পাপচার 
ত্যাগ করাকে তাওবা বলা যাবে না, যেমন; 

অক্ষমতার কারণে পাপ থেকে দূরে থাকা, এসব কর্ম করতে ভাল 
না লাগা অথবা লোকজন মন্দ বলবে এই ভয়ে পাপ ত্যাগ করা, 
এমন ব্যক্তিকে তাওবাকারী বলা হবে না। 

-যে ব্যক্তি মানহানী ঘটা বা চাকুরীচ্যুত হওয়া বা পদ-পদবী হারানোর 
ভয়ে তাওবা করে, তাকে তাওবাকারী বলা হবে না। 

-যে ব্যক্তি পাপ ত্যাগ করল তার শক্তি ও স্বাস্থ্য রক্ষার জন্য; যেমন 
কেউ ব্যভিচার করা ত্যাগ করলো যেন দুরারোগ্য ব্যাধি-এইডস থেকে 
বাঁচতে পারে অথবা তার শরীর ও স্মৃতি শক্তি যাতে দুর্বল না হয়, 
তাহলে তাকে তাওবাকারী বলা যাবে না। 

-তেমনিভাবে তাকে তাওবাকারী বলা যাবে না, যে ব্যক্তি চুরি করা 
ছেড়ে দিয়েছে; কোন বাড়ীতে ঢুকার পথ না পেয়ে বা সিন্দুক খুলতে 
অসমর্থ হওয়ার কারণে কিংবা পাহারাদার ও পুলিশের ভয়ে । 


15 


-তাকে তাওবাকারী বলা যাবে না, যে দুর্নীতি দমন বিভাগের 
লোকজনদের জোর তৎপরতায় ধরা পড়ার ভয়ে ঘুষ খাওয়া বন্দ 
করে দেয়। 

-আর তাকেও তাওবাকারী বলা যাবে না, যে ব্যক্তি মদ পান, 
মাদকদ্রব্য বা হেরোইন সেবন ইত্যাদি ছেড়ে দেয় দারিদ্রতার 
আশঙ্কায় । 

-তেমনিভাবে তাকেও তাওবাকারী বলা যাবে না, যে সামর্থহীন 
হওয়ার কারণে গুনাহ করা ছেড়ে দিলো । যেমন মিথ্যা বলা ছেড়ে 
দিয়েছে তার কথায় জড়তা সৃষ্টি হওয়ার কারণে কিংবা ব্যভিচার 
করছে না যেহেতু সে শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলেছে, কিংবা 
চুরি করা ছেড়ে দিয়েছে আহত হয়ে পঙ্গু হয়ে পড়ার কারণে । 
বরং এসব থেকে তাওবার জন্য অবশ্যই অনুতপ্ত হতে হবে, সব 
ধরনের পাপ থেকে মুক্ত হতে হবে এবং অতীত কর্মকান্ডের জন্য 
লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে৷ এ জন্যেই রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: :4|১এ৷ ১,4 “অনুতপ্ত 
হওয়াই হল তাওবা” |$ 

মহান আল্লাহ কোন সৎ কর্ম বা অসৎ কর্ম করার আকাংখা 
পোষণকারী অপারগকে কর্ম সম্পাদনকারীর মর্যাদায় ভূষিত 


“% জামে সহীহ, হাদিস নং: ৬৮০২, আহমদ ও ইবনে মাজাহ 
16 


করেছেন। আপনি জানেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
কি বলেছেন, 
Bs HI dls I FS PMG Le LIN SUS) 
Ls JEN YB GE MS 53 5 5 Sh I 25 53 F255 
LTE at SAS HIM IGG Mls SF MG 
Is IU BNE Es dd CSG iy HB 05 Ks Sl IU 
Vidz 3 LAN A 3 FIle A II LESS 
HEU IGM 0 LE SSD Lr ss dls 
tl (ELS asi 5 5 Fos ELA I JS 
st AL tA re ly ey SAD 
“দুনিয়া চার প্রকার লোকের জন্য; [১] সেই বান্দার জন্য যাকে 
আল্লাহ মাল ও জ্ঞান দান করেছেন সুতরাং সে এতে তার প্রভূকে 
ভয় করছে, তার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখছে এবং তার ব্যাপারে 
আল্লাহর হক কি তা জানছে, এ হল সর্বোত্তম অবস্থানে । [২] সেই 
বান্দা যাকে আল্লাহ জ্ঞান দান করেছেন কিন্তু মাল দেননি, সে হল 
সঠিক নিয়তের লোক, সে বলে, যদি আমার টাকা পয়সা থাকতো 
তাহলে উমুক ব্যাক্তির মত কাজ করতাম সে তার নিয়ত অনুযায়ী 
সওয়াব পাবে। এদের দুজনের নেকী সমান হবে। [৩] আর সেই 
বান্দা যাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন কিন্তু জ্ঞান দান করেননি । 
সে না জেনেই তার টাকা পয়সা খরচ করছে। এতে সে আল্লাহকে 
17 


ভয় করে না, আত্মীয়তা রক্ষা করে না এবং এতে আল্লাহর হকও সে 
জানে না। সে হল সর্ব নিকৃষ্ট অবস্থানে । [8] আর সেই বান্দা যাকে 
আল্লাহ মালও দেননি জ্ঞানও দেননি, সে বলে আমার টাকা পয়সা 
থাকলে উমুকের মতই [খারাপ কাজ] করতাম । সে তার নিয়ত 
অনুযায়ী প্রতিদান পাবে। এরা দুজনই গুনাহর দিক থেকে সমান” 
দুই:- পাপের কদর্যতা ও ভয়াবহতা অনুভব করা; অর্থাৎ যদি সঠিক 
তাওবা করা হয়, তাহলে অতীত পাপের কথা স্মরণ হলেও কখনো 
আনন্দ ও মজা পাওয়া যাবে না অথবা কখনো ভবিষ্যতে সে সব 
কাজে ফিরে যাবে, এ কামনা মনে স্থান পাবে না। 

ইবনুল কাইয়্যেম রহমতুল্লাহ আলাইহে তার লিখা [,।,এ); ||] “রোগ 
ও চিকিৎসা’ এবং [5৷,4)|] ‘আল-ফাওয়াইদ’ নামক গ্রন্থে গুনাহের 
অনেক ক্ষতির কথা উল্লেখ করেছেন। 

তন্মধ্যে রয়েছে: জ্ঞান থেকে বঞ্চিত হওয়া, অন্তরে একাকিত্ব অনুভব 
করা, কাজকর্ম কঠিন হয়ে যাওয়া, শরীর দুর্বল হয়ে যাওয়া, আল্লাহর 
আনুগত্য থেকে বঞ্চিত হওয়া, রর্মজ রোজগারের বরকত কমে 
যাওয়া, কাজ কর্মে সমন্বয় না হওয়া, গুনাহর কাজে অভ্যস্থ হয়ে 
যাওয়া ইত্যাদি| এছাড়াও আল্লাহর ব্যাপারে পাপীর অন্তরে অনাসক্তি 
সৃষ্টি হয় এবং লোকজন তাকে অশ্রদ্ধা করে| জীবজন্তু ও পশু পাখি 


” তিরমিযি, হাদিস : ২৩২৫ 


তাকে অভিশাপ দেয়। পাপী ব্যক্তি সর্বদা অপমানিত হতে থাকে । 
পাপীর অন্তরে মোহর পড়ে যায়। পাপী ব্যক্তি লানতের মাঝে পড়ে 
এবং পাপীর দু'আ আল্লাহর দরবারে কবুল হয় না| জলে ও স্থলে 
বিপর্যয় সৃষ্টি হয়। পাপীর আত্মমর্যাদাবোধ কমে যায়। লজ্জা চলে 
যায়, ফলে সে যা ইচ্ছা তাই করে। নিয়ামত হতে বঞ্চিত হয়। 
আল্লাহর আজাব ও বিপর্যয় নেমে আসে পাপীর অন্তরে সর্বদা ভয় 
ও আতঙ্ক নেমে আসে এবং সে শয়তানের দোসরে পরিণত হয়। 
তার জীবন সমাপ্ত হয় মন্দের উপর এবং ঈমান হারা হয়ে দুনিয়া 
থেকে বিদায় নিতে হয়। পরকালীন আজাবে নিপতিত হয়। 
পাপের এই ক্ষতি ও বিপর্যয় যদি বান্দা জানতে পারে, তাহলে সে 
পাপ থেকে সম্পূর্ণ দূরে থাকবে কিছু কিছু লোক এক পাপ ছেড়ে 
আরেক পাপ করতে শুরু করে তার কিছু কারণ হল; 

১. মনে করে যে, এর পাপ কিছুটা হালকা । 

২. মন পাপের দিকে বেশী আকৃষ্ট হয় এবং এর দিকে ঝোঁক খুবই 
প্রবল থাকে । 

৩. অন্যটির তুলনায় এ পাপ করার জন্য পারিপার্শ্বিক অবস্থা সহজ ও 
সহায়ক হয়, অন্য পাপের জন্য অনেক কিছু জোগাড় করা লাগে। 
8. তার সঙ্গী সাথীরা এ পাপের সাথে জড়িত, তাদেরকে ত্যাগ করা 
কঠিন বলে মনে হয় । 


৫. কোন কোন ব্যক্তির নিকট বিশেষ পাপ তার তার সঙ্গী সাথীদের 
মাঝে মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়ায়। এজন্য সে চিন্তা করে যেন 
তার অবস্থান সে ধরে রাখে এবং এ পাপ অব্যাহত রাখে, যেমনটি 
ঘটে বিভিন্ন অপরাধ ও সন্ত্রাসী গ্রুপের প্রধানদের বেলায় । 
তিন- তাড়াতাড়ি তাওবা করা:- যার জন্য তাওবার প্রয়োজন সে যেন 
তাড়াতাড়ি তাওবা করে। কারণ তাওবা করতে দেরী করাটাই পাপ। 
চার- আল্লাহর হক আদায় করা:- আল্লাহর হক যা ছুটে গেছে তা 
যথাসম্ভব আদায় করা৷ যেমন যাকাত দেয়া যা সে পূর্বে দেয়নি। 
কেননা এতে আবার দরিদ্র লোকজনের অধিকারও রয়েছে। 
পাঁচ- পাপের স্থানকে ত্যাগ করা:- কারণ যেখানে পাপ করছে, যদি 
সেখানে অবস্থান করে, আবার সে পাপে জড়িয়ে পড়ার আশংকা 
থাকে । 
ছয়- স্থান ত্যাগ করা:- যারা পাপ কাজে সহযোগিতা করে তাদেরকে 
পরিত্যাগ করা । তাদের সঙ্গ ত্যাগ করতে না পারলে আবারও সে 
পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে৷ 

[1:01 ® SEEN 346 22d ALES 23 SOY ) 
“আন্তরিক বন্ধুরাই সেদিন একে অপরের শত্রুতে পরিণত হবে, 
মুত্তাকীরা ছাড়া” 8 


* সূরা যুখরফ, আয়াত: ৬৮ 
20 


খারাপ সাথীরা একে অপরকে কিয়ামতের দিন অভিশাপ দিবে। 
এজন্য হে তাওবাকারী, আপনাকে এদের সাথে সম্পর্ক ছিন্ন করতে 
ও এদের থেকে সতর্ক থাকতে হবে, যদি আপনি তাদেরকে দাওয়াত 
দিতে অপারগ হন। শয়তান যেন আপনার ঘাড়ে আবার সওয়ার 
হবার সুযোগ না পায় এবং আপনাকে ভুলিয়ে ভালিয়ে আবার কুপথে 
নিয়ে না যায়। আর আপনি তো জানেন যে, আপনি দুর্বল তাকে 
প্রতিরোধ করতে সক্ষম হবেন না| এ ধরনের অনেক ঘটনা রয়েছে 
যে, অনেক লোকই তার পুরাতন বন্ধু বান্ধবের সাথে সম্পর্কিত 
হওয়ার পর আবার পাপে জড়িয়ে পড়েছে। 

ফ্লিম, অশ্লীল নভেল নাটক ৷ এগুলো নষ্ট করে ফেলতে হবে অথবা 
পুড়িয়ে ফেলতে হবে। তাওবাকারীকে সঠিক পথে দৃঢ়ভাবে থাকার 
জন্য অবশ্যই সব জাহেলিয়াতের জিনিস থেকে মুক্ত হতে হবে। এ 
ধরনের অনেক ঘটনা রয়েছে, যাতে দেখা যায়, এসব হারাম 
জিনিসই তাওবাকারীর পূর্বের অবস্থানে ফিরে যাবার পিছনে প্রধান 
কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এর দ্বারাই সে পথভ্রষ্ট হয়েছে। আমরা 
আল্লাহর নিকট সঠিক পথে টিকে থাকার জন্য তাওফীক কামনা 
করছি। 


21 


আট- ভাল সঙ্গী-সাখী গ্রহণ করা:- ভাল সঙ্গী-সাথী গ্রহণ করতে হবে, 
যারা তাকে দ্বীনের ব্যাপারে সহায়তা করবে এবং এরা হবে খারাপ 
সঙ্গী সাথীর বিকল্প । আর চেষ্টা করতে হবে বিভিন্ন ধর্মীয় ও ইলমী 
আলোচনায় বসার জন্য । নিজেকে সব সময় এমন কাজে মশগুল 
রাখতে হবে যাতে কল্যাণ রয়েছে, যেন শয়তান তাকে পূর্বের কথা 
স্মরণ করিয়ে দেবার সুযোগ না পায়। 

নয়- হারাম বর্জন করে হালাল ভক্ষণ করা: নিজ শরীরের দিকে দৃষ্টি 
দিতে হবে যাকে সে হারাম দিয়ে প্রতিপালন করেছে। একে আল্লাহর 
আনুগত্যের কাজে লাগাতে হবে এবং হালাল রুজি খেতে হবে যেন 
শরীরে আবার পবিত্র রক্ত-মাংস সৃষ্টি হয়। 

দশ- গরগরা তথা মৃত্যুক্ষণ আসার পূর্বে তাওবা করা: তাওবা দম 
আটকে যাওয়া বা ফুরিয়ে যাবার [মৃত্যুর পূর্বক্ষণে শ্বাসকষ্ট শুরু 
হবার] পূর্বে এবং পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবার পূর্বে হতে 
হবে। গরগরার অর্থ হল কণ্ঠনালী হতে এমন শব্দ বের হওয়া যা 
মৃত্যুর পূর্ব মুহূর্তে হয়ে থাকে । এর উদ্দেশ্য হল কিয়ামতের পূর্বেই 
তাওবা করতে হবে তা ছোট কিয়ামত হোক [মৃত্যু] বা বড় 
কিয়ামতই হোক [পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া] ৷ কেননা নবী 
করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 


22 


4০ 4)| 555 “যে ব্যক্তি আল্লাহর নিকট তাওবা করবে গরগরা 
উঠার পূর্বে, আল্লাহ তার তাওবা কবুল করবেন”।* 
এগার- সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়ার পূর্বে তাওবা করা: 
কারণ, হাদীসে বর্ণিত রাসূল সা. বলেন, | ৮5 ৩ }3 ০৬ ১ 
০ | ০৬ ০৭০ ৮ “যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্য উঠার পূর্বে 
তাওবা করবে, আল্লাহ তা'আলা তার তাওবা কবুল করবেন” | 
গুনাহের প্রকার ও তার থেকে প্রতিকারের উপায় 
গুনাহ সাধারণত তিন প্রকারের হয়ে থাকে। 
১. আল্লাহ তা'আলা বান্দার উপর যে সকল ইবাদাত ফরয করেছেন 
সে গুলোকে ছেড়ে দেয়া । যেমন নামায, রোজা, যাকাত ইত্যাদি । 
সালাত আদায় না করা কবীরা গুনাহ অনুরূপভাবে সওম এবং 
যাকাত আদায় না করাও কবীরা গুনাহ । এ ধরনের গুনাহ হতে মাফ 
পাওয়ার জন্য করণীয় হল, যে সকল ইবাদাত ছুটে গিয়েছে তা 
পরে আদায় করা সম্ভব না হয়, তাহলে যে ক্ষেত্রে তার বিকল্প আছে, 
যেমন রোজার ক্ষেত্রে ফিদয়া, তা আদায় করা । আর যদি তাও সম্ভব 
না হয়, কিংবা যে ক্ষেত্রে কোন বিকল্প নেই, তবে তার জন্য আল্লাহর 


’ জামে সহীহ, হাদিস: ৬১৩২ 


মুসলিম: ২৭০৩ 
23 


দরবারে কান্নাকাটি করতে হবে এবং আল্লাহর নিকট হতে তাওবার 
মাধ্যমে মাফ করিয়ে নিতে হবে। 

২. আল্লাহর হক ও নির্দেশ অমান্য করে গুনাহসমুহে লিপ্ত হওয়া| 
যেমন: মদ পান করা, গান বাজনা করা, সুদ খাওয়া ইত্যাদি । এ 
ধরনের গুনাহের কারণে অবশ্যই লজ্জিত হতে হবে এবং মনে মনে 
প্রতিজ্ঞা করতে হবে যে, এ ধরনের গুনাহ ও অপরাধ আর কখনো 
করবে না। 

৩. আল্লাহর বান্দা তথা মানুষের অধিকার লংঘনজনিত পাপ ও 


গুনাহ | এ ধরনের গুনাহ সবচেয়ে কঠিন ও মারাত্মক। এ ধরনের গুনাহ আবার 


কয়েক ধরনের হতে পারে- 

[ক] ধন সম্পদের সাথে সম্পর্কিত অধিকার লংঘন, এ বিষয়ে 
করণীয় হল যে লোকের কাছ থেকে কর্জ নিয়েছেন অথবা যার হক্ 
নষ্ট করেছেন কিংবা যার ক্ষতি করেছন, আপনাকে অবশ্যই তার 
পাওনা পরিশোধ করতে হবে এবং তার ক্ষতিপূরণ দিতে হবে যদি 
পরিশোধ বা ফেরত দেয়া সম্ভব না হয়, হয়ত যে সম্পদটি আপনি 
নষ্ট করেছিলেন তা এখন আর আপনার নিকট অবশিষ্ট নাই, কিংবা 
আপনি নিঃস্ব হয়ে গিয়েছেন তাহলে অবশ্যই আপনাকে ক্ষতিগ্রস্ত 
লোকটির নিকট হতে ক্ষমা চাইতে হবে এবং তার থেকে অনুমতি 
নিয়ে তা মাফ করে নিতে হবে| আর যদি এ রকম হয় যে, লোকটি 
মারা গিয়েছে অথবা অনুপস্থিত | যার কারণে ক্ষতিপূরণ দেয়া কিংবা 


24 


মাফ করিয়ে নেওয়া এর কোনটিই সম্ভব নয় তাহলে তার পক্ষ হতে 
তা দান করে দিতে হবে। আর যদি তাও সম্ভব না হয়, তবে তাকে 
বেশী তাওবা ও কান্নাকাটি করতে হবে যাতে আল্লাহ কিয়ামত দিবসে 
লোকটিকে তার উপর রাজি করিয়ে দেন। 

[খ] মানুষের জীবনের সাথে সম্পর্কিত, যেমন- হত্যা করা বা অঙ্গ- 
অবিভাবককে ক্রিসাস বা প্রতিশোধ নেয়ার সুযোগ দিতে হবে অথবা 
তারা আপনাকে ক্ষমা করে দিবে এবং কোনো বদলা নেবে না মর্মে 
একটি সমঝোতায় পৌঁছতে হবে। আর যদি তাও সম্ভব না হয়, তবে 
অবশ্যই আল্লাহর দরবারে বেশী বেশী তাওবা ও কান্নাকাটি করতে 
হবে, যাতে আল্লাহ কিয়ামত দিবসে লোকটিকে আপনার উপর রাজি 
করিয়ে দেন। 

[গ] মানুষের সম্ভম হরণ করা| যেমন- গীবত করা, কারো বিরুদ্ধে 
অপবাদ দেয়া অথবা গালি দেয়া ইত্যাদি । তখন আপনার করণীয় 
হল, যার বিপক্ষে এ সকল কথা বলেছিলেন, তার নিকট গিয়ে 
নিজেকে মিথ্যুক সাব্যস্ত করা এবং বলা যে ভাই আমি মিথ্যুক, আমি 
আপনার বিরুদ্ধে যে সব অপবাদ বা বদনাম করেছি তা ঠিক নয় 
আমি মিথ্যা বলেছি । আর যদি ঝগড়া বিবাদ বা নতুন কোন ফাসাদ 
কিংবা লোকটির ক্রোধ আরো প্রকট আকার ধারণ করার সম্ভাবনা না 


25 


থাকে, তবে তার নিকট সব কিছু প্রকাশ করে ক্ষমা চেয়ে নিতে 
হবে অন্যথায় আল্লাহর নিকট অধিক হারে তাওবা করতে হবে 
যাতে আল্লাহ তাকে তার উপর রাজি করিয়ে দেন। আল্লাহর নিকট 
প্রার্থনা করতে হবে, আল্লাহ যেন লোকটির জন্য এর বিপরীতে তার 
জন্য অশেষ কল্যাণ নিহিত রাখে এবং এভাবে তার জন্য বেশী বেশী 
দু'আ করবে। 

[ঘ] ইজ্জত হরণ: যেমন কারো অনুপস্থিতিতে তার পরিবারের ইজ্জত 
হরণ অথবা সন্তান-সমন্তুতির অধিকার নষ্ট বা খিয়ানত করা। এ 
বিষয়ে করণীয় হল সংশ্লিষ্ট ব্যক্তির অধিকার ফেরত দেয়া এবং 
তাওবা করা। 

গুনাহের খারাপ পরিণতি ও ক্ষতিকর দিক 

সম্মানিত পাঠকবৃন্দ, মনে রাখতে হবে, গুনাহ মানুষের দুনিয়া ও 
আখেরাত উভয় জগতের জন্যই ক্ষতিকর ৷ গুনাহের কারণে মানুষ 
দুনিয়াতে লাঞ্চনা-বঞ্চনা, অপমান- অপদস্থের শিকার হয় দুনিয়ার 
জীবনে তার অশান্তির অন্ত থাকে না। অনেক সময় দুনিয়ার জীবন 
দুর্বিষহ হয়ে পড়ে । ফলে দুনিয়াতেও গুনাহের কারণে তাকে নানাবিধ 
শান্তি ও আজাব-গজবের মুখোমুখি হতে হয় এবং আখেরাতে তো 
তার জন্য রয়েছে অবর্ণনীয়- সীমাহীন দুর্ভোগ ৷ এ ছাড়া গুনাহ কেবল 
মানুষের আত্মার জন্যই ক্ষতিকর নয় বরং আত্মা ও দেহ দুটির জন্যই 
ক্ষতিকর ৷ গুনাহ মানুষের জন্য কঠিন এক ভয়ানক পরিণতি ডেকে 


26 


আনে । গুনাহ মানুষের আত্মার জন্য এমন ক্ষতিকর যেমনিভাবে বিষ 
দেহের জন্য ক্ষতিকর ৷ গুনাহের কয়েকটি ক্ষতিকর দিক ও খারাব 
পরিণতি নিম্নে আলোচনা করা হল| যাতে আমরা এগুলো জেনে 
গুনাহ হতে বিরত থাকতে সচেষ্ট হই । 

১- ইলম তথা দ্বীনি জ্ঞান থেকে বঞ্চিত হওয়া: ইলম হল নূর বা 
আলো যা আল্লাহ তা'আলা মানুষের অন্তরে স্থাপন করেন। আর 
গুনাহ হল, অন্ধকার, যা ইলমের নুর বা আলোকে নিভিয়ে দেয় । 
ফলে, ইলম ও গুনাহ এক সাথে এক পাত্রে সহাবস্থান করতে পারে 
না। তাই গুনাহের কারণে বান্দা দীনি ইলম হতে বঞ্চিত হয়। 

২- রিযিক থেকে বঞ্চিত হওয়া: গুনাহের কারণে বান্দা রিযিক হতে 
বঞ্চিত হয়। মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, «৯ ৩১১৮ ৩০১১৷৷১ ৭ | ৩! “বান্দা 
গুনাহের লিপ্ত হওয়ার কারণে রিযিক হতে বঞ্চিত হয়”|.'' 

৩- গুনাহ ও পাপাচার মানুষের দেহ এবং আত্মাকে দুর্বল করে দেয়: 
কারণে মানুষের চেহারা উজ্জল হয়, অন্তর আলোকিত হয়, রিযিক 
বৃদ্ধি পায় ও আয় রোজগারে বরকত হয়, দেহের শক্তি বৃদ্ধি পায়, 
মানুষের অন্তরে অপরের প্রতি মহব্বত বৃদ্ধি পায়। পক্ষান্তরে খারাপ 
কাজে মানুষের চেহারা কুৎসিত হয়, অন্তর অন্ধকার হয়, দেহ দুর্বল 


" ইবনু মাযা: ৪০২২, 
27 


হয়, রিযিকে সংকীৰ্ণতা দেখা দেয় এবং মানুষের অন্তরে তার প্রতি 
ঘৃণা জন্মায় । ফলে তাকে কেউ ভালো চোখে দেখে না। 
8- আল্লাহ্‌ ও তার রাসূলের আনুগত্য হতে পাপী ব্যক্তি বঞ্চিত হয়: 
যদিও গুনাহের কারণে দুনিয়াতে তাকে কোন শাস্তি নাও দেয়া হয়, 
কিন্তু সে আল্লাহর বিশেষ ইবাদাত বন্দেগী হতে বঞ্চিত হবে। 
গুনাহকে ঘৃণা করা বা খারাপ জানার অনুভূতি হারিয়ে ফেলে । ফলে 
গুনাহের কাজে সে অভ্যস্ত হয়ে যায় এবং গুনাহ করতে কোন প্রকার 
কুষ্ঠাবোধ করে না। এমনকি সমস্ত মানুষও যদি তাকে দেখে ফেলে 
বা তার সমালোচনা করে, তারপরও সে কোন অপরাধ বা অন্যায় 
করতে লজ্জাবোধ বা খারাপ মনে করে না। এ ধরনের মানুষকে 
আল্লাহ ক্ষমা করেন না এবং তাদের তওবার দরজাও বন্ধ হয়ে যায় । 
ফলে তারা বেঈমান হয়ে দুনিয়া থেকে চির বিদায় নেয়। রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- 
দেল Moll rb sr YI SF 
td Lt Sigs 155, 55) 1S pd els 0 bl oS CA 
Ah Helly 
“আমার সকল উম্মতকে ক্ষমা করা হবে একমাত্র প্রকাশ্য পাপী 
ছাড়া । আর প্রকাশ্যে পাপ করা হল, আল্লাহ কোন বান্দার অপকর্মকে 
গোপন রাখল কিন্তু লোকটি তার নিজের অপকর্ম প্রকাশ করে 
নিজেকে অপমান করে এবং বলে থাকে, হে ভাই! আমি আজ অমুক 


28 


অমুক কাজ করেছি ইত্যাদি । এভাবে সে তার নিজের গোপনীয়তা 
প্রকাশ করে অথচ আল্লাহ তার গুনাহকে গোপন রাখে” |.'* 
৬- গুনাহ করাকে হালকাভাবে দেখা: বান্দা গুনাহ করতে করতে 
গুনাহ করা তার জন্য সহজ হয়ে যায়, অন্তরে সে গুনাহকে ছোট 
মনে করতে থাকে। আর এটাই হল ধ্বংসের নিদর্শন। ইবনে 
S22 ol ade i ol SE be lB SE 33 G2 
দে 53-৯5 ১৪> 4 Js ld ০১১৯ 4৯১ 
“একজন মুমিন সে গুনাহকে এমন ভাবে ভয় করে যে, সে যেন 
একটি পাহাড়ের নিচে আছে আর আশংকা করছে যে পাহাড়টি তার 
উপর ভেঙ্গে পড়বে পক্ষান্তরে একজন বদকার ব্যক্তি সে তার 
গুনাহকে মনে করে তার নাকের উপর একটি মাছি বসে আছে হাত 
নাড়া দিল আর সে চলে গেল” |. 
৭-গুনাহ লাঞ্ছনা ও অপমানের কারণ হয়: কারণ হল, সকল প্রকার 
ইজ্জত একমাত্র আল্লাহ আনুগত্যের মধ্যেই সীমাবদ্ধ । আর আল্লাহর 
আনুগত্যের বাহিরে যা কিছু করা হবে, তাই অপমান অপদস্থের 
কারণ হবে আল্লাহ তা'আলা বলেন- 

[bE OLE Hl HG Ball L258 AY 


2 বুখারি, হাদিস: ২০৬৯ মুসলিম, হাদিস; ২৯৯০ 
বুখারি, হাদিস: ৬৩০৮ 


29 


“কেউ ইজ্জতের আশা করলে মনে রাখতে হবে যে, সমস্ত ইজ্জত 
আল্লাহই জন্য” |." 

অর্থাৎ, ইজ্জত আল্লাহর আনুগত্যের মাধ্যমেই তালাশ করা উচিত, 
কারণ সে আল্লাহর আনুগত্য ছাড়া কোথাও ইজ্জত খুঁজে পাবে না। 
৮- গুনাহ মানুষের জ্ঞান বুদ্ধিকে ধ্বংস করে দেয়: মানুষের জ্ঞান 
বুদ্ধির জন্য একটি আলো বা নূর থাকে আর গুনাহ এ নূর বা 
আলোকে নিভেয়ে দেয়, ফলে গুনাহের কারণে মানুষের জ্ঞান বুদ্ধি 

ংস হয়। 

৯- গুনাহ গুনাহকারীর অন্তরকে কাবু করে ফেলে এবং সে ধীরে 
ধীরে অলসদের অন্তরভুক্ত হয়। যেমন, আল্লাহ তা'আলা বলেন- 

[Nt AEN © Bai HE Lot 8 Sb KE 
অর্থাৎ “কখনো না, বরং তারা যা করে তাই তাদের হৃদয়ে মরিচা 
ধরিয়ে দিয়েছেন” |." 

এ আয়াত সম্পর্কে ওলামায়ে কেরাম বলেন, বার বার গুনাহ করার 
কারণেই এ অবস্থার সৃষ্টি হয় । 

=~ le Bl fe - dl dy JE: - aie dil gD - 22 gl oo 
Jo Ll E555 SU Ob a B sls ESS SSE CHL AS) 


1414 সুরা ফাতির, আয়াত ত: ১০ 


5 সূরা মুতাফফেফীন, আয়াত: ১৪ 
30 


d= eg = MISS GM ALIS lS log Bly Sj Sy 

: 38] 2h { S75 HE Ure BE SV YY oT 
অর্থ: যখন কোন মু’মিন গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো 
দাগ পড়ে তারপর সে যখন তাওবা করে এবং গুনাহ থেকে বিরত 
থেকে আল্লাহর নিকট ক্ষমা চায় তখন তার অন্তর পরিস্কার হয়ে 
যায়। আর যখন মু’মিন আবারো গুনাহ করে তখন অন্তরের কালো 
দাগ বৃদ্ধি পেতে থাকে ফলে মু’মিনের অন্তরে আল্লাহর কুরআনে 
বর্ণিত ‘রাইন’ তথা মরিচা প্রভাব বিস্তার করে। আল্লাহ্‌ বলেন, 
“কক্ষনো না, বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে জং ধরিয়ে 


দিয়েছে।”'€ (সূরা মুতাফফিফীন, আয়াত: ১৪) 


১০- গুনাহ অভিশাপকে টেনে আনে: গুনাহ বান্দাকে রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এর অভিশাপের অন্তর্ভুক্ত করে। কারণ, তিনি 
গুনাহগার ও পাপীদের উপর অভিশাপ দিয়েছেন। যেমন - 
সুদগ্রহীতা, দাতা, লেখক ও সাক্ষী সকলের উপর অভিশাপ 
করেছেন। এমনি ভাবে চোরের উপর অভিশাপ করেছেন। 


6 তিরমিযি, হাদিস: ৩৩৩৪, আহমদ, হাদিস: ৭৯৫২ 
31 


গাইরুল্লাহর নামে জাবেহকারী, ছবি অংকনকারী, মদ্যপানকারী সহ 
বিভিন্ন গুনাহের উপর তিনি অভিশাপ করেন। 
১১-গুনাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার 
ফেরেশতাদের দু’আ হতে বঞ্চিত হওয়ার কারণ। কেননা আল্লাহ 
তার নবীকে নর-নারী সকলের জন্য দু'আ করার আদেশ দিয়েছেন। 
গুনাহ করার পর তাওবার সুযোগ 
গুনাহ যত ছোট হোক না কেন, তাকে ছোট মনে করা যাবে না । যদি 
কোন কারণে আপনার থেকে -ছোট হোক বা বড় হোক- কোন গুনাহ 
প্রকাশ পায় আপনি সাথে সাথে সে গুনাহ থেকে ফিরে এসে 
আল্লাহর দরবারে খালেস তাওবা করে নেবেন! অন্যথায় ছোট গুনাহও 
যখন বার বার করা হয়ে থাকে তখন তা আর ছোট থাকে না, তখন তা 
কবীরা গুনাহে পরিণত হয় এবং তা আপনার জন্য খারাপ পরিণতি 
ডেকে আনতে পারে। আপনি জেনে রাখুন [আল্লাহ আপনার প্রতি ও 
আমার প্রতি দয়া করুন] পরাক্রমশালী আল্লাহ তার বান্দাদের নিষ্ঠার 
সাথে তাওবা করার জন্য নির্দেশ দিয়েছেন । আল্লাহ তা’আলা বলেন: 
AO LSE HT IES Ls oS) 
“হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর নিকট নিষ্ঠার সাথে তাওবা কর 
[প্রত্যাবর্তন কর] ।'” ” আমরা যখন কোন গুনাহ করি, কিরামান 
কাতিবীন [ফেরেশতা] সাথে সাথে আমাদের গুনাহ লেখেন না । তারা 


” সূরা তাহরীম, আয়াত: ৮ 
32 


আমাদের কারো গুনাহ্‌ লিখার পূর্বে আমাদেরকে তাওবা করার জন্য 
অনেক সুযোগ দেন। যখন বান্দা গুনাহ করার পর তাওবা করে, 
তখন তার গুনাহ সাথে সাথে ক্ষমা করে দেয়া হয়। আর যখন সে 
তাওবা না করে, তখন তার গুনাহ লিপিবদ্ধ করা হয়। নিশ্চয় মুমিন 
বান্দা যখন কোন অপরাধ করে, তাকে সময় দেয়া হয়। তার গুনাহ 
লিখা হয় না। যখন সে তাওবা করে, তখন তার গুনাহ লিখা হয় না, 
তাকে ক্ষমা করে দেয়া হয়। আর যদি ক্ষমা না চায়, তখন একটি 
গুনাহ লিখা হয়। আর একজন মুমিন বান্দা যখন বিশ বছর পরও 
তার গুনাহের কথা স্মরণ করে তার রবের নিকট ক্ষমা চায়, তখন 
তাকে ক্ষমা করে দেয়া হয়। আর গুনাহ করার পর ব্যক্তি অনেক 
সময় তার অপরাধ ভুলে থাকে৷ আল্লাহ্‌ বান্দার গুনাহগুলো মাফ 
করার জন্য অপেক্ষা করেন এবং তিনি তার হাতকে বাড়িয়ে দেন। 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: 
Jello Ld lod Bb bon - ds dil ol 
"le rr il dss > J 
“একজন বান্দা রাতে যে সব অপরাধ করে, তা ক্ষমা করার জন্য 
আল্লাহ তা'আলা সারা হাত পেতে রাখে, আর দিনের বেলা যে সব 
অপরাধ করে, তা ক্ষমা করার জন্য সারা রাত হাত পেতে দেয় । 


33 


এটি ততদিন পর্যন্ত চলতে থাকবে, যেদিন সূর্য পশ্চিম দিক থেকে 
উদয় হবে” |. 

গুনাহকে তুচ্ছ মনে করার পরিণতি 
বর্তমান যুগের সমস্যা হল, অনেক মানুষই আল্লাহকে ভয় করে না, 
তারা রাতদিন বিভিন্ন রকমের গুনাহ করে চলেছে। এদের কেউ 
কেউ আবার গুনাহকে তুচ্ছজ্ঞান করে । এজন্য দেখবেন এদের কেউ 
কেউ সগীরা গুনাহকে খুবই তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে থাকে ৷ যেমন 
বলে, একবার খারাপ কিছু দেখলে অথবা কোন বেগানা মহিলার 
সাথে করমর্দন করলে কি-ই বা ক্ষতি হবে? 
অনেকেই আগ্রহ ভরে হারাম জিনিস যেমন পত্র-পত্রিকার খারাপ 
দৃশ্য বা টিভি সিরিয়াল বা সিনেমার দিকে নজর দেয়, এমনকি 
এদের কেউ কেউ যখন জানতে পারে যে এটি হারাম, তখন খুবই 
রসিকতা করে প্রশ্ন করে, এতে কতটুকু গুনাহ রয়েছে? এটি কি 
কবীরা গুনাহ না সগীরা গুনাহ? আপনি যখন এটির বাস্তব অবস্থা 
জানবেন তখন তুলনা করে দেখুন নিম্নোক্ত দুটি বর্ণনার সাথে যা 
ইমাম বুখারী উল্লেখ করেছেন- 
এক: আনাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন, 


* মুসলিম, হাদিস: ২৭৫৯ 
34 


drs ee fo bs lS atl pn El SNF Ul Smt =) 
SUAS ial Sal dy de Hl Yo BI 
তোমরা এমন সব কাজ কর যা তোমাদের দৃষ্টিতে চুলের চেয়েও 
সুন্ম্ম। কিন্তু আমরা রাসূলুল্লাহর যুগে এগুলোকে মনে করতাম 
ধ্বংসকারী ৷ 
দুই: ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তা’'আলা আনহু হতে বর্ণিত । তিনি 
‘ bb) 
453 G2 BU ale EI IEE Sp IHN 53 SR AN 
bb axl ke oS 
“একজন মুমিন গুনাহকে এভাবে দেখে থাকে যে, সে যেন এক 
পাহাড়ের নিচে বসে আছে যা তার মাথার উপর ভেঙ্গে পড়বে। 
পক্ষান্তরে পাপী তার গুনাহকে দেখে যেন মাছি তার নাকের ডগায় 
বসেছে, তাকে এভাবে তড়িয়ে দেয়” |.“* 
এরা কি বিষয়টির বিপদ উপলব্ধি করতে পারবে যখন তারা 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই হাদীস পাঠ করবে; 
BEG IGE FS MSE JEU Mob; ol" 
SS SG ATS 3 LAB UE ES 2 5555 2% 1550S 


» বুখারি : ৫৩৫৫ 
“ বুখারি, হাদিস: ৩৬০৮ 


35 


23 SE; LYE BSE Gee CLE 23 
HSE SS 43 EB SE SEE 
“তোমরা নগণ্য ছোট ছোট গুনাহ থেকে সাবধান হও! নগণ্য ছোট 
ছোট গুনাহগুলোর উদাহরণ হল এ লোকদের মত যারা কোন মাঠে 
বা প্রান্তরে গিয়ে অবস্থান করল এবং তাদের প্রত্যেকেই কিছু কিছু 
করে লাকড়ি [জ্বালানি কাঠ] সংগ্রহ করে নিয়ে এলো। শেষ পর্যন্ত 
এতটা লাকড়ি তারা সংগ্রহ করল যা দিয়ে তাদের খাবার পাকানো 
হল। নিশ্চয় নগণ্য ছোট ছোট গুনাহতে লিপ্ত থাকা ব্যক্তিদেরকে যখন 
সেই নগণ্য ছোট ছোট গুনাহগুলো গ্রাস করবে [পাকড়াও করবে] 
তখন তাদেরকে ধ্বংস করে ফেলবে ।” অন্য এক বর্ণনায় এসেছে 
যে, “তোমরা নগণ্য ছোট ছোট গুনাহ থেকে সাবধান হও; কেননা 
সেগুলো মানুষের কাঁধে জমা হতে থাকে অতঃপর তাকে ধ্বংস করে 
দেয়” |! 
স্কলারগণ উল্লেখ করেছেন: যখন সগীরা গুনাহর সাথে লজ্জাশরম 
কমে যাবে, কোন কিছুতে ভ্রক্ষেপ করবে না, খোদাভীতি থাকবে না 
এবং আল্লাহর ব্যাপারে ভক্তি হবে না তখন একে কবীরা গুনাহতে 
পরিণত করবে। এজন্যই বলা হয়েছে যে, ১; 1/০) ৮:৯০) 
১৬৯৯) ০:55 “ক্ৰমাগত পাপ করলে তা আর সগীরা থাকে না 


*! বর্ণনায় আহমদ, জামে সহীহ, হাদিস; ২৬৮৬-২৬৮৭ 
36 


এবং ক্ষমা প্রার্থনা করলে, তা আর কবীরা থাকে না”| অর্থাৎ, 
ক্রমাগতভাবে সগীরা গুনাহ করতে থাকলে তা কবীরা গুনাহে 
পরিণত হয় এবং ক্ষমা প্রার্থনা করতে থাকলে কবীরা গুনাহ আর 
গুনাহ থাকে না, বরং তা মাফ হয়ে যায়। যার এ অবস্থা তাকে 
আমরা বলি, গুনাহ ছোট আপনি এদিকে দৃষ্টি দিবেন না, বরং আপনি 
দৃষ্টি দিবেন এদিকে যে, আপনি কার অবাধ্যতা করছেন। আল্লাহ্‌ 
তা'আলা বলেন, 
eI BELG HTS cil ls LES LS NS calls 
JME © SS 85 1S BE liad Ls HTN SHA Sas 5 
[Ne ols 
“আর যারা কোন অশ্লীল কাজ করে বসে অথবা যুলম করে 
নিজেদের প্রতি, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে ও নিজদের 
পাপের জন্য ক্ষমা চায়। আর আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা 
করবে? আর তারা যে পাপ করেছে জেনে শুনে তা চালিয়ে যাওয়ার 
জেদ করে না।” 
এ কথাগুলো দ্বারা অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ সত্যবাদীগণ, 
যারা অনুভব করছেন তাদের গুনাহের ব্যাপারটি । তারা নয় যারা 
তাদের গোমরাহীতে অনড়, তাদের বাতিল অবস্থার প্রতি অবিচল। 
এটি তাদের জন্য যারা বিশ্বাস করে মহান আল্লাহর এ বাণীকে: 
[2 O ia 3 GS Ge Ese 3 
37 


“আমার বান্দাদের জানিয়ে দাও যে, নিশ্চয় আমিই একমাত্র 

ক্ষমাকারী দয়ালু”। 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

doll sd Ald Jl el Lb tn ba - ds _ dill 

"le 2 il ds > J 

“একজন বান্দা রাতে যে সব অপরাধ করে, তা ক্ষমা করার জন্য 

আল্লাহ তা’আলা সারা হাত বাড়িয়ে রাখেন, আর দিনের বেলা যে 

সব অপরাধ করে, তা ক্ষমা করার জন্য সারা রাত হাত বাড়িয়ে 

দেন। এটি এঁ দিন পর্যন্ত চলতে থাকবে, যেদিন সূর্য পশ্চিম দিক 

থেকে উদয় হবে”। তেমনি যারা ঈমান রাখে এ বাণীর উপর: 
[0-214 © NT ST 2 aE SS 

“আর নিশ্চয়ই আমার শান্তি হল যন্ত্রণাদায়ক শাস্তি” |** 

অপরাধ যত বড়ই হোক আল্লাহর ক্ষমা তার চেয়েও বড় 

অপরাধ ও গুনাহ যত বড় বা বেশি হোক না কেন, যখন বান্দা 

তাওবা করবেন, আল্লাহ তা’'আলা তার অপরাধকে অবশ্যই ক্ষমা 

করে দেবেন। আমাদের কারো মনে এমন কোন প্রশ্ন জাগে যে, 

আল্লাহ তা’আলা কি ছোট বড় সব ধরনের গুনাহ ক্ষমা করবেন? 

অপরাধ যদি বড় হয় তাও কি তিনি ক্ষমা করবেন?। তার উত্তর হল 


* সূরা আল হিজর, আয়াত: ৫০ 
38 


হ্যঁ যত বড় অন্যায় হোক না কেন আল্লাহ অবশ্যই ক্ষমা করে 
দেবেন । আল্লাহ তা'আলা বলেন, 
Sls GAS; SEL Fl oo2le GF BH IE Sk Y 
[fe :5 NO 
“আর তিনিই তাঁর বান্দাদের তাওবা কবূল করেন এবং পাপসমূহ 
ক্ষমা করে দেন। আর তোমরা যা কর, তা তিনি জানেন” |.” আল্লাহ 
তা'আলা আরও বলেন, 
SLB NT IE ss oli 24 SH Bly I BE 
[Yr : 3614 © wad 
“তিনি পাপ ক্ষমাকারী, তাওবা কবূলকারী, কঠোর আযাবদাতা, 
অনুগ্রহ বৰ্ষণকারী। তিনি ছাড়া কোন [সত্য] ইলাহ নেই। তাঁর 
দিকেই প্রত্যাবর্তন” | ** 
আল্লাহ তা'আলা আরও বলেন, 
© Co5 5AE Hf MES BALE AS FL J 5 3 
[Ne : sLN 
“আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি যুলম করবে 
তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে পাবে ক্ষমাশীল, 
পরম দয়ালু”।* 
2 সূরা শোরা, আয়াত: ২৫ 


* সূরা গাফের, আয়াত: ৩ 
39 


যদি আপনি এ পরিমাণ অপরাধ করেন, ফলে আপনার গুনাহ 
আকাশ ছুঁয়ে গেল, অতঃপর আপনি লজ্জিত হয়ে ফিরে আসলেন 
এবং আল্লাহর দরবারে তাওবা করলেন, আল্লাহ তা’'আলা আপনার 
তাওবা অবশ্যই কবুল করবেন এবং আপনাকে ক্ষমা করে দেবেন। 
de Dl jo - Dl cx idl ais Hl gd) DL ple 
Dot S53 S53 Slr pl Ll: ds, Ds dl IE :d 2 - 
5 dl ole Sop cal YT AG GUN, SNL 
Ls NSE SS BIT AIL AU NY DA oa SS axl 

Sp lel SY bt GIST Sd 
আনাস বিন মালেক রা. হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, 
“আল্লাহ তা'আলা বলেন, হে আদম সন্তান! যখনই তুমি আমাকে 
ডাকবে এবং আমাকে পাওয়ার আশা করবে, আমি তোমার মধ্যে যে 
সব দোষ ক্রটি আছে, সেগুলো নির্বিঘ়ে ক্ষমা করে দেব। হে আদম 
সন্তান! যদি তোমার গুনাহের স্তুপ আকাশ পর্যন্ত পৌঁছে, তারপরও 
তুমি আমার নিকট ক্ষমা চাইলে, আমি নির্বিঘ্নে তোমাকে ক্ষমা করে 
দেব। হে আদম সন্তান! যদি তুমি জমিন ভর্তি গুনাহ করে থাক, 
তারপর তুমি আমার নিকট ক্ষমা চাইতে আসলে যে অবস্থায় তুমি 


2 সূরা নিসা, আয়াত: ১১০ 
40 


আমার সাথে কাউকে শরিক করোনি, আমি জমিন ভর্তি ক্ষমা নিয়ে 
তোমার নিকট উপস্থিত হব” | 26 
8 brs lp le Ml Po- glue Ss dl sdy- ol 8 
dL 75 Bh els «dl p35 Lt YY ll S55 13] U0 - J 5° 

wed lp yp ssl 2 Sl Bly deb ae p35 lel5 
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি 
আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে বলেন, আল্লাহ তা'আলা 
বলেন, যখন কোন বান্দা আল্লাহর দিক এক বিঘাত অগ্রসর হয়, 
আল্লাহ বলেন, আমি তার দিকে এক হাত অগ্রসর হই । আর যখন 
কোন বান্দা এক হাত অগ্রসর হয়, আমি তার দিকে এক বাহু 
অগ্রসর হই । আর যখন কোন বান্দা আমার দিকে হেঁটে আসে, আমি 
তার দিকে দৌড়ে যাই ।“*” 

একশজন লোক হত্যাকারীর তাওবা 

একজন মানুষ যত গুনাহ করুক না কেন, সে যখন গুনাহ থেকে 
ফিরে এসে অনুতপ্ত হয় এবং তাওবা করে আল্লাহ্‌ তাকে ক্ষমা করে 
দেবেন। নিম্নে আমরা আগেকার উম্মতদের মধ্য থেকে একজন 
লোকের কাহিনী উল্লেখ করছি, যিনি একশ লোককে হত্যা করেন। 


* তিরমিযি: ৩৫৪০ 


” বুখারি, ৭৪০৫ 
41 


U8 a UF JG ly ale dl bo Bl G5 of SH Bl 
LF JS 2331 al lol oo JS Ls Oped y La 5 J PES 
ALB NY JG 55 2d fe Ls wd Ls FS S| dG bb al, 
55) dG Je J de JS 231 al lel os JE 5 BL 4 JSG 
J ABIL oes S23 IF IV PE ID L522 Je oS BL 
Sold z 7 Ny ee Dl acl dhl Op bl OB SS 1S 2) 
a Cas S51 bl blll a5 | > GEG sw 51 Cb 
Jas Sb le 12) S35) J lil iD; 2) i= 
3 AL Ab bs ls Lm SLMS SIG, Hdl ads 
38 SAN Lest db oro Nl op be ls JG es 25 S02 
5305 JG 22 JSD an 35 11 BH NUL Sl opm Sd 

sjdas EU Ssh Ua) CS SS dl J 
তা'আলা আনহু হতে বর্ণিত। নবী করীম সাল্লাল্পাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বের জাতির একটি লোক নিরানব্বই 
জন মানুষকে হত্যা করে, এরপর সে সবচেয়ে বড় একজন জ্ঞানী 
লোকের [আলেমের] খোঁজ করে, তখন তাকে একজন আবেদের 
কথা বলা হয়। সে তার কাছে গিয়ে বলল, আমি নিরানব্বই জন 
মানুষকে খুন করেছি, আমার তাওবা আছে কি? সে বলল, না 
তোমার তাওবা নাই । অতঃপর লোকটি তাকেও হত্যা করে এবং সে 

42 


একশ জন লোক পুরা করে। অতঃপর সে আবারও একজন বিজ্ঞ 
ব্যক্তির খোঁজ করলে একজন আলেমের খোঁজ দেয়া হয়। সে তাকে 
গিয়ে বলে, আমি একশটি লোক হত্যা করেছি, আমার কি তাওবা 
করার সুযোগ আছে? তিনি বললেন, হ্যাঁ আছে। কে তোমার ও 
তাওবার মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে? তুমি উমুক স্থানে যাও 
সেখানে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর ইবাদাত করে, তুমি 
তাদের সাথে গিয়ে আল্লাহর ইবাদাত কর। আর তুমি তোমার 
এলাকায় ফিরে যেও না| কেননা, তোমার এলাকাটা খুব খারাপ 
এলাকা ৷ সে তখন যাত্রা শুরু করে। অর্ধেক পথ অতিক্রম করার 
সময় তার মৃত্যু এসে উপস্থিত হয়। অতঃপর তার ব্যাপারে রহমতের 
ফেরেশতা ও আযাবের ফেরেশতারা বিবাদে লিপ্ত হয়। রহমতের 
ফেরেশতারা বলে, সে তাওবা করে আল্লাহর পানে ছুটে এসেছে। 
পক্ষান্তরে আযাবের ফেরেশতারা বলে, সে কখনো কোন ভালো 
কাজই করেনি। অতঃপর সেখানে মানুষের বেশে একজন ফেরেশতা 
আসে তারা তাকে বিচারক মানে তিনি বলেন, তোমরা দুদিকটা 
মেপে দেখ| সে যেদিকে নিকটবর্তী হবে, তাকে সেদিকের বলে ধরে 
নেয়া হবে । অতঃপর মেপে দেখা গেল যে, সে যেদিকে যাচ্ছিল সে 
দিকটাই নিকটে । এর ফলে তাকে রহমতের ফেরেশতারা নিয়ে 
যায় ।*8 


* [বুখারী, ৩৪৭০ ও মুসলিম, ৭২৬৬] 
43 


অপর বর্ণনায় এসেছে- সে ছিল ভাল গ্রামটার দিকে এক বিঘত 
পরিমাণ আগানো যার ফলে তাকে সেদিকের ধরে নেয়া হয়। অপর 
বর্ণনায় এসেছে- আল্লাহ অহি করে দেন যেন এদিক দুরে হয়ে যায় 
এবং এঁদিকটা নিকটে হয়ে যায় এবং বলেন এর মধ্যখান মাপো যার 
ফলে তারা মাত্র এক বিঘত পরিমাণ এর দিকে আগান পায়, যার 
ফলে তাকে ক্ষমা করে দেয়া হয়” | 
একটু ভেবে দেখুন, লোকটি এত বড় অপরাধী হওয়া সত্ত্বেও আল্লাহ 
তা'আলা তাকে ক্ষমা করে দেন আমরা যারা আজকে তাওবা করতে 
চাই তাদের কেউ আশা করি এত বড় অপরাধী নই। তাহলে 
আমাদের ক্ষমা পাওয়া তো আরও সহজ । আমরা যদি খালেস মন 
নিয়ে আল্লাহর দরবারে তাওবা করার জন্য উপস্থিত হই তখন 
আমার তাওবা কবুল হওয়ার ব্যাপারে কোন প্রতিবন্ধকতা নাই। 
আমাদের গুনাহ তো এ ব্যক্তির চেয়ে বেশী নয় এবং বড় নয় তাহলে 
হতাশা কেন? আল্লাহতো আমাদের ক্ষমা করবেনই ৷ 
তাওবা করার লাভ ও উপকারিতা 

১. তাওবা দ্বারা গুনাহ মাফ হয়ে যায়ঃ 

কেউ হয়ত বলতে পারেন, আমি তাওবা করতে চাই কিন্তু তাওবা 
করলে আমার লাভ কি? এবং কে আমাকে নিশ্চয়তা দেবে যে, 
আল্লাহ আমাকে ক্ষমা করবেন? আমি সঠিক পথে চলতে চাই কিন্তু 
আমার মধ্যে দ্বিধা-দ্বন্ব রয়েছে, যদি আমি নিশ্চিতভাবে জানতে 


44 


পারতাম যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন তাহলে আমি তাওবা 
করতাম? 
আমি তাকে বলব, আপনার ভিতরে যে অনুভূতি সৃষ্টি হয়েছে সে 
অনুভূতি ইতঃপূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 
সাহাবাদের মধ্যে সৃষ্টি হয়েছিল । আপনি যদি মনোযোগ সহকারে 
নিম্নোক্ত দুটি রেওয়ায়েত পড়েন, তাহলে আপনার মনের প্রশ্ন আশা 
করি দুর হয়ে যাবে। 
প্রথমত: ইমাম মুসলিম আমর ইবনে আ’স রাদিয়াল্লাহু তা'আলা 
আনহুর ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করেন। তাতে উল্লেখ করা 
হয়েছে, তিনি বলেন: 
he balic la dy de Bl Le Alcs G5 SID fe Ll 
J ol dG :lG ¢ yc b AL JE Ga Cais aime2 Lg S25 
Dall ms b ede Ll) dG J a of ios (I LIS) SG bal 
(AS OF Lb paw + oly MG IF Le pa 2h Sh IS IN Le ree 
“মহান আল্লাহ যখন আমার অন্তরে ইসলামকে পছন্দনীয় করে দিলেন, 
তখন আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট গিয়ে 
বললাম, আপনি আপনার হাত বাড়ান আমি বাইয়াত করবো । তখন তিনি 
হাত বাড়ালে আমি হাত গুটিয়ে নেই| তিনি বলেন, হে আমর তোমার কি 
হল? আমি বললাম, আমি শর্ত করতে চাই । তিনি বলেন, কিসের শর্ভ? 
বললাম, আমাকে যেন ক্ষমা করে দেয়া হয়| তিনি বললেন, হে আমর! 


45 


তুমি কি জাননা যে, ইসলাম পূর্বের সবকিছু ধ্বংস করে দেয় এবং হিজরত 
পূর্বের সমস্ত গুনাহ ধ্বংস করে দেয় ।* 
দ্বিতীয়ত; সহীহ মুসলিমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু 
হতে বর্ণিত, তিনি বলেন: 
Al bo las 151 5 Sb p59 dS 15 Ball jal on Cl 
Le LNG Jot Alles l5 Moll day ale 
SLE ADE SEY Gall) dbs BUF JS 5S 
SEAN SOS Fi 55 55 VT BLN Gil 
(Din) pr EE YN iil fe lp ld ol SSS bY) ds WN 
কিছু মুশরিক লোক মানুষ হত্যা করে এবং তারা অনেক হত্যাকান্ড 
ঘটায়, জিনা করে এবং অনেক ব্যভিচার করে এরপর মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে বলে, আপনি যা 
বলেন এবং যার দিকে আহ্বান করেন তা অতি উত্তম । এখন আপনি 
যদি আমাদেরকে জানাতেন যে, আমরা যা করেছি এর কি কাফফারা 
ea 
lA E55 Sf LET Sb I; Ss Gall od 54 J adh y 
i fs ead no SB J 5 BTS 
ER Ee CN IL 2 eS; 
[V- AOU ANE © C25 BE HIG SS LE Af 


FL 


2 


* মুসলিম: ১২১ 
46 


“আর যারা আল্লাহর সাথে অন্য কোন মা'বুদের উপাসনা করেনা 
এবং আল্লাহ যাকে [হত্যা করা] হারাম করে দিয়েছেন, তাকে হত্যা 
করে না, শরীয়ত সম্মত কারণ ব্যতীত এবং তারা ব্যভিচার করে না, 
আর যে ব্যক্তি এরূপ কাজ করবে, তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। 
কিয়ামাতের দিন তার শাস্তি বৃদ্ধি পেতে থাকবে এবং সে তাতে 
অনন্তকাল লাঞ্চিত অবস্থায় থাকবে কিন্তু যারা তাওবা করবে এবং 
পাপসমূহকে পুণ্যে পরিবর্তন করে দিবেন।* আর আল্লাহ বড়ই 
করুণাময় ।>* 
এবং এ আয়াতটিও নাযিল হয়: 
BS) ARS 2 EES ipl BL ll G05 Be 
[or corn (OO m3 IA A ALF Has 
“আপনি বলে দিন, [আল্লাহ বলেন] হে আমার বান্দাগণ! যারা 
নিজেদের উপর অত্যাচার করেছো, তোমরা আল্লাহ তা'আলার রহমত 
হতে নিরাশ হয়ো না। নিঃসন্দেহে আল্লাহ [অতীতের] সমস্ত গুনাহ 
ক্ষমা করবেন নিশ্চয় তিনি বড়ই ক্ষমাশীল, দয়ালু '”* 


% বুখারি: ৩০৮ 


*! সূরা আল-ফুরকারন, আয়াত: ৬৮-৭০ 
* [সূরা যুমার: ৫৩] 


47 


হে মুসলিম ভাই! আমাদের অবশ্যই মনে রাখতে হবে, তাওবা দ্বারা 
শুধু গুনাহ মাপ হয় না বরং তাওবা আরও অনেক ফায়েদা ও লাভ 
রয়েছে। যেমন- 
২. তাওবা দ্বারা আল্লাহর ভালো বাসা ও মহব্বত লাভ হয়: 
আল্লাহ তা’আলা তাওবাকারীকে মহব্বত করেন৷ আল্লাহ তা'আলা 
বলেন, 

CSESEADE () ESSA ০ G2 24 ঠা 5) ৯ 
“নিশ্চয় আল্লাহ তাওবাকারীদেরকে ভালবাসেন এবং ভালবাসেন 
অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে” |.” 

৩. দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জন: তাওবা দ্বারা একজন 
বান্দা দুনিয়া ও আখেরাতে সফলকাম হয়। আল্লাহ তা'আলা বলেন, 
[YN : 20 © SALE LAS SHIT BCs HINES 
“হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তাওবা কর, যাতে 

তোমরা সফলকাম হতে পার” |.** 

8. গুনাহগুলোকে নেকী দ্বারা পরিবর্তন করে দেয়া হয়: 

বান্দা যখন তার অপরাধ বুঝতে পেরে সত্যিকার তাওবা করে, তখন 
আল্লাহ তা'আলা শুধু তার গুনাহকেই ক্ষমা করবেন না, বরং 
গুনাহগুলোকে নেকী দ্বারা পরিবর্তন করে দেবেন। আপনি মহান 


% [সূরা বাকারাহ, আয়াত: ২২২ 
ত সূরা নূর, আয়াত: ৩১ 
48 


আল্লাহ তা'আলার এ বাণীকে একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, 
তাতে আল্লাহ তা'আলা বান্দাদের কী সু-সংবাদ দিচ্ছেন: 
EE HI SN yc Hes L Gi GY) 
[v.00 © C25 GE TIE iis 
“তবে যে তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে। পরিণামে 
আল্লাহ তাদের পাপগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। 
আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু”. 
একটু ভালভাবে চিন্তা করে দেখুন এ বাণীটি, “তাদের পাপকে 
আল্লাহ নেকীতে পরিবর্তন করে দিবেন”| এতে আপনার নিকট 
মহান আল্লাহর অসীম অনুগ্রহের কথাই স্পষ্টভাবে ফুটে উঠবে। 
আলেমগণ বলেন, পরিবর্তন দুভাবে হতে পারে: 
এক: খারাপ গুণকে ভালগুণে পরিবর্তন করে দেয়া । যেমন- তাদের 
শিরককে ঈমানে পরিবর্তন করে দেয়া এবং ব্যভিচারকে পবিত্রতা ও 
চারিত্রিক সততায়, মিথ্যাকে সত্যবাদিতায় এবং খিয়ানতকে 
আমানদারীতা দ্বারা পরিবর্তন করে দেয়া । 
দুই: তারা যে পাপ করেছে তা কিয়ামতের দিন নেকীতে রূপান্তরিত 
করে দেয়া। আপনি একটু ভাল করে পাঠ করুন, তাদের পাপকে 
নেকীতে পরিবর্তন করে দিবেন। তিনি একথা বলেননি প্রত্যেক 


* [সূরা আল-ফুরকান: ৭০] 
49 


পাপের স্থান নেকীতে পরিবর্তন করবেন কেননা হতে পারে কম বা 
সমান অথবা বেশীতে পরিবর্তন করে দিবেন। এটা নির্ভর করছে 
তাওবাকারীর নিষ্ঠা ও পূর্ণতার উপর । আপনি কি এর চেয়ে উত্তম 
অনুগ্রহ আরো আছে বলে মনে করেন? আপনি মহান প্রভুর বাণীর 
উত্তম ব্যাখ্যা দেখুন নিম্নোক্ত হাদীসে: 
dl pe AT sll hs hb Bl or m2 08 sas oF 
48 ls Li SAE" SAIL B-se 
ahd day de Bl be Gn os PE Gr as Yo 
Ye 2d US S29 bt ee I bE Pr Lc 
Ed 5) aie lel3) Nl dl) ds bl Ny 5s NV ie 5 3 
UG 5 or DI Se Sal sf FLY Nl ow ibs 
5) :JE dhl ds ESL BVIALY Slab GLE (ell Je) 
Sty db (eS Sls SL MN dard Sill Bis, Sl 
Sl JG Sls G> AS: Jl Ls 751 dl UG (5) UG g5l2d 
Lyle 2 2 Af E22) dn 018 dns 25208 Bll ls) 
E53 2 Sl ALB SMUG TUN ord l BS pny aS 3 
MV dl brs do 2 Glo) B22 21 dy ft 
বর্ণনা করেন, তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লামের নিকট আসেন। অন্য বর্ণনায় এসেছে, 
50 


একজন খুবই বৃদ্ধ ব্যক্তি লাঠিতে ভর দিয়ে নবী করীম সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের নিকট আসেন যার চোখের পাতা তার 
চোখের সাথে লেগে গিয়েছিল। তিনি রাসূলের সামনে এসে দাঁড়িয়ে 
বলেন, যদি কোন লোক সব ধরনের পাপ করে থাকে, এমন কোন 
পাপ নেই যা সে করেনি [ছোট বড় সব ধরনের পাপই করেছে] 
[অপর বর্ণনায় এসেছে যে, সে সব পাপই করেছে, তার পাপ যদি 
দুনিয়াবাসীর উপর বন্টন করে দেয়া হত তাহলে তাদেরকে ধ্বংস 
করে দিত] এর কি তাওবা করার সুযোগ রয়েছে? তিনি বললেন, 
আপনি কি ইসলাম গ্রহণ করছেন? সে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি 
আল্লাহ ব্যতীত কোন সত্য মাবুদ নেই এবং নিশ্চয় আপনি আল্লাহর 
রাসূল । তিনি বললেন, ভাল কাজ করবেন এবং মন্দ [পাপ] কাজ 
পরিত্যাগ করবেন তাহলে আল্লাহ তা’আলা আপনার জন্য সব 
পাপকে ভাল কাজে পরিণত করে দিবেন। সে বলল, আমার গাদ্দারী 
ও কুকীর্তি সমূহ? তিনি বললেন, হ্যাঁ। বর্ণনাকারী বলেন, সে বার 
বার আল্লাহু আকবার [আল্লাহ মহান] ধ্বনি উচ্চারণ করছিল যতক্ষণ 
না সে চোখের আড়াল হয়ে যায়” | 

এখানে তাওবাকারী হয়তো প্রশ্ন করতে পারেন, আমি ছিলাম পথভ্রষ্ট, 
নামায পড়তাম না, ইসলামের গন্ডির বাইরে ছিলাম, আমি কিছু ভাল 
কাজও করেছি, এখন তাওবা করার পর এগুলো কি ধরা হবে, নাকি 
সব হাওয়া হয়ে যাবে? 


51 


আপনার প্রশ্নের জবাব হল, উরওয়া ইবনে জুবাইর হতে বর্ণিত 
হাদীসটি । তিনি বলেন, 
Jr Slides dS hl po Dl J) JE lop pl pS 
— Uo 513s pl 0 pr HUNG ee iS Ll ahi dhl 
EAL fe cll) dy ls Bl be Dll Jt 2 al 
Soll = 
হাকীম ইবনে হিজাম তাকে জানিয়েছেন যে, তিনি নবী করীম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে আল্লাহর রাসূল! আমি 
জাহেলিয়াতের যুগে দান-খয়রাত, গোলাম মুক্ত করা, আত্মীয়তা রক্ষা 
করা ইত্যাদি নেকীর কাজ করতাম। আমি কি এতে নেকী পাব? 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “তুমি ইসলাম 
গ্রহণ করেছো, পূর্বেরগুলোকে উত্তম ভাবেই পাবে |” [বুখারী] 
সুতরাং, এসব পাপ ক্ষমায় পরিবর্তন করে দেয়া হবে এবং এসব 
জাহেলিয়াতের যুগের নেকী তাওবার পরে ঠিক রাখা হবে। তাহলে 
আর কি-ইবা বাকী থাকলো? 
৫, তাওবা দ্বারা জান্নাত লাভ হয়: 


* বুখারি: ১২৩ 


52 


তাওবা জান্নাতে প্রবেশের কারণ হয়। আল্লাহ তা'আলা 
তাওবাকারীদের গুনাহ ক্ষমা করবেন এবং তাদের জান্নাতে প্রবেশ 
করাবেন। আল্লাহ তা'আলা বলেন, 
HE NES FE CS EF HI Es beh oA ES 
FAN OTE EE oe Sh ni ls 5 si ns 
[A 
“হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা কর, খাঁটি তাওবা; 
আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন 
এবং তোমাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার 
পাদদেশে নহরসমূহ প্রবাহিত” | 


SIO Daw 


ht a Nf EHO AEE PAL et HOO Sir TE 0 Rec al REA NTE 


[N১৭ sala ta 
“আর যারা কোন অশ্লীল কাজ করলে অথবা নিজদের প্রতি যুলম 
করলে আল্লাহকে স্মরণ করে, অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা 
চায় । আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করবে ? আর তারা যা 
করেছে, জেনে শুনে তা তারা বার বার করে না। এরাই তারা, 


যাদের প্রতিদান তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতসমূহ 
53 


যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ ৷ সেখানে তারা স্থায়ী হবে। 

আর আমলকারীদের প্রতিদান কতই না উত্তম! 

৬. দুনিয়াতে উত্তম জীবন উপকরণ ও আখেরাতে উত্তম প্রতিদান 

লাভ হয়: 

আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে করীমে এরশাদ করেন- 

[321 OAS ES Eo 

“আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও । তারপর তার কাছে 

ফিরে যাও, (তাহলে) তিনি তোমাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত উত্তম 

ভোগ-উপকরণ দেবেন এবং প্রত্যেক আনুগত্যশীলকে তাঁর আনুগত্য 

মুতাবিক দান করবেন” |” 

অর্থাৎ, দুনিয়াতে তাকে উত্তম ভোগ উপকরণ দান করবেন আর তার 

ইবোত ও আনুগত্য অনুযায়ী তাকে প্রতিদান দেবেন। 

৭. আসমান থেকে সময়মত বৃষ্টি ও তোমাদের শক্তি দান করবেন: 

আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে হুদ আ. এর ঘটনার বর্ণনা দিতে 

B63 AE LN Jor LG ESS il 055 
[or 321 © Set IE V5 Los IG 355 


সূরা হুদ, আয়াত: ৩ 
54 


“হে আমার কওম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও 
অতঃপর তার কাছে তাওবা কর, তাহলে তিনি তোমাদের উপর 
মুষলধারে বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তির সাথে আরো শক্তি 
বৃদ্ধি করবেন । আর তোমরা অপরাধী হয়ে বিমুখ হয়ো না” | 3 
৮. দু'আ কবুল হয়: 
আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে সালেহ আ. এর ঘটনার বর্ণনা 


ARE lL 33 dG HLL IS GS M55 de } 
223 BS IGS BALL Us SAL BN 5 sl 
[NSA - 
তর বামত চির ধরি জিল) ভালই ন নিহিকে। লে 
বলল, ‘হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদাত কর, তিনি ছাড়া 
তোমাদের কোন (সত্য) ইলাহ নেই, তিনি তোমাদেরকে সৃষ্টি 
করেছেন মাটি থেকে এবং সেখানে তোমাদের জন্য আবাদের ব্যবস্থা 
করেছেন । সুতরাং তোমরা তাঁর কাছে ক্ষমা চাও, অতঃপর তাঁরই 
কাছে তাওবা কর নিশ্চয় আমার রব নিকটে, সাড়াদানকারী’|.* 
৯. তাওবার দ্বারা যাবতীয় বলা-মুসিবত ও আল্লাহর আযাব দূর হয়: 


55 


আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে এরশাদ করেন- 
© SEI RS HL MOE UG cd Eb EIA MSE CG ¥ 
[ry :deNN 4 

আর আল্লাহ এমন নন যে, তাদেরকে আযাব দেবেন এ অবস্থায় যে, 

তুমি তাদের মাঝে বিদ্যমান এবং আল্লাহ তাদেরকে আযাব দানকারী 

নন এমতাবস্থায় যে, তারা ক্ষমা প্রার্থনা করছে। সূরা আনফাল, 

আয়াত: 

তাওবার দ্বারা পেরেশানি দূর হয়, বিপদ থেকে মুক্ত পায় এবং 

রিষিক বৃদ্ধি পায়: 

আব্দুল্লাহ বিন আব্বাস রা. হতে হাদিস বর্ণিত, তিনি বলেন, রাসূল 

সা. এরশাদ করেন 

Moz go2 F 23 5 22 Ho 4 dl Jim ssl op BST 
লক) ৬০> ৮ ৩5), 

“যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থণা করে, 

আল্লাহ তা'আলা তার সমস্ত পেরেশানীকে দূর করে দেয়, সকল 

বিপদ থেকে উদ্ধার করে এবং তাকে তার ধারণাতীত রিযিক দান 

করে” |.“ 

তাওবার ক্ষেত্রে রাসূল সা. এর অনুসরণ 


“ বর্ণনায়, আহমদ: ২২৩৪ 
56 


আল্লাহ তা'আলা রাসূল সা. এর অতীত, বর্তমান ও ভবিষ্যতের 
যাবতীয় সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তার তাওবা করা জরুরি 
নয়। তারপরও তিনি বলেন, হে মানুষ তোমরা আল্লাহর দিকে ফিরে 
যাও এবং তার কাছে ক্ষমা চাও । কারণ, আমি দৈনিক একশত বার 
আর দরবারে ক্ষমা চাই । তিনি আরও বলেন, আমি দৈনিক সতুরের 
অধিক আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তাওবা করি। আর আমাদের 
জন্য রাসূলের অনুকরণ করা ও তার সুন্নাতের অনুসরণ করার 
মধ্যেই নিহিত রয়েছে যাবতীয় কল্যাণ ও উত্তম আদর্শ। আল্লাহ 
তা'আলা বলেন, 
Hl is BS S555 DLE SAC MSL AS LB 
[YN ols JU © 5 3 
একটি মজলিসের মধ্যে রাসূল সা. ‘হে আল্লাহ আমাকে ক্ষমা কর, 
আমার তাওবা কবুল কর, নিশ্চয় তুমি ক্ষমা কারী ও তাওবা কবুল 
কারী’ এ কথাটি একশ বারের অধিক বলতেন বলে সাহাবীরা গণনা 
করেন। 
সূরা নাসর নাধিল হওয়ার পর যত সালাত আদায় করতেন, সব 
সালাতে তিনি এ দুআ পড়তেন। 
তিনি আরও বলেন, তোমাদের কাউকে তার আমল নাজাত দেবে 
না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল আপনাকেও 


S57 


নাজাত দেবে না? তিনি বললেন, না আমাকেও না, তবে যদি আল্লাহ্‌ 
তা'আলা তার রহমত ও দয়া দ্বারা আমাকে ডেকে নেন। 

সুতরাং আমাদের রাসূল এর অনুসরণ করতে হবে এবং তার 
সাহাবীরা কিভাবে তাওবা করেছে তা অনুকরণ করতে হবে। নিম্নে 
দুই সাহাবীর প্রসিদ্ধ দুটি ঘটনা উল্লেখ করছি। 

সাহাবীদের তাওবা 

মনে রাখবেন, সাহাবীরা ছিল উম্মতের আদর্শ । তারা যখন কোন ভুল 
করতেন, সাথে সাথে তারা তার থেকে ক্ষমা পাওয়ার জন্য ব্যাকুল 
হয়ে যেতেন এবং গুনাহ হতে পবিত্র হওয়ার জন্য তারা অস্থীর হয়ে 
যেতেন| তারা তাদের নিজেদের অপরাধ স্বীকার করতেন এবং রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এসে তা প্রকাশ করতে 
কোন প্রকার কুষ্ঠাবোধ করতেন না। আমরা এখানে এ উম্মতের 
প্রথম যুগের রাসূলের সাহাবীদের তাওবার কয়েকটি ঘটনা উদাহরণ 
স্বরূপ উল্লেখ করবো। 

মায়েয ইবনে মালেক আল আসলামীর রা. এর তাওবা: 


dl Le dd SALMA op cb dliwe dl SS) 2 oF 
sll dhe sy 5 lb Sl DM dy L) dS dy she 
13785 E235 SLAB dy UG ol all 2 08 LG 035 Ses 
OS) IUD aa3 BY lay ale hl be hl Jy) Jol all) 


58 


Sls Nad LI (bt ce Sl lin 
J li as Js Lal dll Jb all bb sp Ls LA 
JG ea di NON Lb lis NY; 4 
Lbs oh ds 35 BLM ds bids dll oslo 
de 3 LS S35 of lal? S35 Ml dy bred all IN 
AH sd, Lb JE ASL 3— EAE Ll) dG bd Sl Mls 
limbts G—> 4tyl 231) db 5d, 35 2 :i0db 5 5 3 pl 
Sd GSI ys 5S 2 3 gb Sf abs Ll 
Le om 5 dl al 5s lll) JS 3) als 
SS 24 ill 2 dl J p22 lly dye Bb ios 
Js ba BES CS les de 3 Fo A ms Ul) 
SC Lo eb 5 sb il a3 Gt SA Eb ) 
Lele Loe Sly (LS ssh sl 2s" 
JJ ede bes 5 lea) dl dy b ns JG ly) By -cd3y 
D১29 29 Ll jal or Om OF Cm J B55 C20 A 
ia BB lel J 5 Blt Se Of or il bys 

০/১ 


এক - বুরায়দা রাদিয়াল্লাহু তা’আল আনন্ু হতে বর্ণিত ৷ তিনি বলেন, 
মায়েয ইবনে মালেক আল আসলামী রা. রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি 


59 


ওয়া সাল্লামের নিকট এসে বলেন, হে আল্লাহর রাসূল! আমি আমার 
আত্মার উপর জুলুম করেছি, আমি জিনা করেছি । আমি চাই আপনি 
আমাকে পবিত্র করুন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তার সম্প্রদায়ের নিকট লোক পাঠিয়ে জিজ্ঞেস করলেন 
যে, তার মানসিক কোন সমস্যা আছে বলে তোমাদের কাছে খবর 
আছে কি? তারা বলল, আমরা তো এ ধরনের কিছু জানিনা । তাকে 
আমরা পূর্ণ জ্ঞানবানই দেখছি। আমাদের দৃষ্টিতে সে একজন সুস্থ 
মানুষ । এরপর সে তৃতীয়বার আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর নিকট আসে এবং রাসূল আবার তার গোত্রের নিকট 
লোক পাঠিয়ে জিজ্ঞেস করেন। তারা জানায়, তার কোন মানসিক 
সমস্যা নেই । অতঃপর যখন সে চতুর্থবার আসে তখন তার জন্য 
গর্ত খুঁড়া হয়, পাথর ছুঁড়ে হত্যার মাধ্যমে তার শাস্তি কার্যকর করা 
হ্য়। 

দুই- গামেদিয়া [গামেদিয়া গোত্রের জনৈকা মহিলা] এসে বলেন, হে 
আল্লাহর রাসূল! আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে পবিত্র 
করুন! রাসূল তার কথার প্রতি কোন কর্ণপাত করলেন না এবং 
তিনি তাকে ফিরিয়ে দিলেন। পরের দিন সে আবার এসে বলল, হে 
আল্লাহর রাসূল! কেন আপনি আমাকে ফেরত পাঠালেন? হয়তো 
আপনি আমাকে মায়েযের মত ফেরত পাঠাচ্ছেন! আল্লাহর শপথ! 
আমি অবৈধভাবে গর্ভবতী । তখন তিনি তাকে বললেন, যখন 


60 


সন্তান প্রসব করবে, তখন এস ৷ সন্তান জন্ম দেবার পর বাচ্চাটিকে 
একটি কাপড়ে জড়িয়ে নিয়ে মহিলা রাসূলের নিকট হাজির হলেন। 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যাও যখন সে 
খাবার খেতে পারবে তখন আসবে এরপর যখন বাচ্চা খাবার খেতে 
শুরু করে তখন মহিলা তার সন্তানকে নিয়ে এসে হাজির হন, তখন 
বাচ্চার হাতে এক টুকরা রুটি ধরা ছিল। সে বলে, হে আল্লাহ্‌র 
রাসূল! বাচ্চা এখন খাবার খাচ্ছে । অতঃপর তার বাচ্চাটাকে একজন 
মুসলমানের জিম্মায় দেয়া হল। এরপর তার বুক পর্যন্ত গর্ত খুঁড়তে 
নির্দেশ দেয়া হল। এরপর লোকদের নির্দেশ দেয়া হল যেন পাথর 
ছুঁড়ে হত্যার মাধ্যমে তার শাস্তি কার্যকর করা হয়। খালিদ ইবনে 
অলিদ একটা পাথর ছুঁড়ে তার মাথায় মারেন, যার ফলে রক্ত ছুটে 
খালিদের মুখে এসে পড়ে, এজন্য খালিদ তাকে গালি দেন। নবী 
করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গালি শুনতে পেয়ে বলেন, 
ধীরে, হে খালিদ! আমার জীবন যে সত্বার হাতে রয়েছে তার কসম 
করে বলছি। এ মহিলা এমন তাওবা করেছে, যদি এ তাওবা কোন 
অবৈধ ট্যাক্স আদায়কারী করত, তাহলে তাকে ক্ষমা করে দেয়া হত। 
এরপর নির্দেশ দেয়া হয় এবং তার জানাযা পড়ে তাকে দাফন করা 
হয়। 

এক বর্ণনায় এসেছে, উমার রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, হে 
আল্লাহর রাসূল! আপনি তাকে রজম [পাথর ছুড়ে হত্যা] করলেন 


61 


এরপর তার আবার জানাযা পড়বেন? তখন তিনি বললেন, সে এমন 
তাওবা করেছে তা যদি মদীনার সত্তর জন লোকের মাঝে বন্টন 
করে দেয়া হত, তাহলে তা তাদের গুনাহ মাপের জন্য যথেষ্ট হত। 
তুমি কি এর চেয়ে আর কাউকে উত্তম দেখেছ, যে আল্লাহর 
উদ্দেশ্যেই নিজের জীবন নিয়ে উপস্থিত হয়েছে”? 
আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না: 
আপনি হয়তো আমাকে বলতে পারেন, আমি তাওবা করতে চাই 
কিন্তু আমার গুনাহের পরিমাণ অনেক বেশী, আমি আমার জীবনে 
যত রকমের গুনাহ আছে, তা সবই আমি করেছি। আমি জীবনে 
অনেক বড় বড় পাপ কামাই করেছি । অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে 
যে, বিগত এত বছরের সব পাপ কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন? 
হে সম্মানিত পাঠক ভাই! আপনাকে আমি বলছি, এটি বিশেষ কোন 
সমস্যা নয় বরং এটা অনেকেরই সমস্যা যারা তাওবা করতে চায়। 
গুনাহ যত বড় হোক না কেন, আল্লাহর রহমত ও দয়া তার চেয়ে 
অনেক বড় ৷ আল্লাহ তা’আলা সব ধরনের পাপকেই ক্ষমা করবেন। 
আল্লাহ তা'আলা কুরানে করীমে স্বীয় বান্দাদের সম্বোধন করে বলেন, 
HS) HT RS pe EE N Lekl Ge ll od G05 Be Y 
Ab Ls DE © C23 ST RB UF SHA 3s 
[or cor: © Ne eT al 


62 


“বলে দাও যে, [আল্লাহ বলেন] হে আমার বান্দাগণ! যারা নিজেদের 
উপর অত্যাচার করেছো, তোমরা আল্লাহ তা'আলার রহমত হতে 
নিরাশ হয়ো না। নিঃসন্দেহে আল্লাহ [অতীতের] সমস্ত গুনাহ ক্ষমা 
করবেন; নিশ্চয়ই তিনি বড়ই ক্ষমাশীল, দয়ালু। আর তোমরা 
তোমাদের রবের দিকে প্রত্যাবর্তন কর এবং তার নিকট আত্মসমর্পণ 
কর আযাব আসার পূর্বেই, অতঃপর আর তোমাদেরকে সাহায্য করা 
হবে না” |! 
আল্লাহ তা’আলা বান্দাদের আল্লাহর রহমত থেকে হতাশ হতে নিষেধ 
করেছেন। আল্লাহ মানুষকে ক্ষমা করবেনই ৷ আনাস বিন মালেক 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, 
slblidsy BLS DIG: - ly 4c Bl bo - Dl Cs 
ITALY, SNL fe Loe S23 S533 SPN 
DET ALAUN, Dot SS cl sll ole Doy5 cal 
ele SSS bs SIS Y SD Ub Nols ssl 
Ee 
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি 
বলেন, আল্লাহ তা'আলা বলেন, হে আদম সন্তান! যখনই তুমি 


“ [সূরা যুমার, আয়াত: ৫২, ৫৩] 
63 


আমাকে ডাকবে ও আশা করবে, আমি তোমার মধ্যে যে সব দোষ 
ক্ৰটি আছে, সেগুলো নির্বিশ্নে ক্ষমা করে দেব। হে আদম সন্তান! যদি 
তোমার গুনাহের স্তুপ আসমান পর্যন্ত পৌঁছে, তারপর তুমি আমার 
নিকট ক্ষমা চাইলে, আমি নির্বিয়ে তোমাকে ক্ষমা করে দেব। হে 
আদম সন্তান! যদি তুমি জমিন ভর্তি গুনাহ করে থাক, তারপর যে 
অবস্থায় তুমি আমার সাথে কাউকে শরিক করোনি সে অবস্থায় তুমি 
উপস্থিত হব ।“* রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও এরশাদ 
করেন, 
doll ods ld SMe obi bn - ds _ dill 
le rr il OS => J 
“একজন বান্দা রাতে যে সব অপরাধ করে, তা ক্ষমা করার জন্য 
আল্লাহ তা'আলা সারা হাত পেতে রাখেন, আর দিনের বেলা যে সব 
অপরাধ করে, তা ক্ষমা করার জন্য আল্লাহ তা’আলা রাতে হাত 
পেতে দেন| এটি ততদিন পর্যন্ত চলতে থাকবে, যেদিন সূর্য্‌ পশ্চিম দিক 
থেকে উদয় হবে” | 
মোট কথা পাপের পরিমাণ যত বেশী হোক না কেন আল্লাহ্‌ 
তা'আলা অবশ্যই ক্ষমা করবেন কিন্তু তারপরও আমাদের অন্তরে এ 


“2 তিরমিযি, ৩৫৪০ 
64 


অনুভূতি জাগে আল্লাহ আমাদের ক্ষমা করবেন কিনা? এ অনুভূতি 
জাগ্রত হওয়া কারণ হচ্ছে: 
প্রথমত: আল্লাহর রহমত ও ক্ষমার ব্যাপকতা সম্পর্কে বান্দার অন্তরে 
দৃঢ় বিশ্বাস না থাকা৷ এর ব্যাখ্যা হিসেবে মহান আল্লাহর এ বাণীই 
যথেষ্ট হবে: 
HII os EEN eoil Bl dll Ses Be 
[o8 in {© 3 IA RAE Si as 
“নিঃসন্দেহে আল্লাহ [অতীতের] সমস্ত গুনাহ ক্ষমা করবেন; নিশ্চয়ই 
তিনি বড়ই ক্ষমাশীল, দয়ালু” ।.* 
দ্বিতীয়ত: আল্লাহর রহমত যে কত ব্যাপক সে সম্পর্কে ঈমানে ঘাটতি 
থাকা ৷ এক্ষেত্রে নিম্নের হাদীসে কুদসীই যথেষ্ট । মহান আল্লাহ বলেন, 
“যে ব্যক্তি জানলো যে, আমি গুনাহ মাফ করার ক্ষমতা রাখি তাহলে 
তাকে ক্ষমা করে দেব এ ব্যাপারে কোন কিছুতেই পরওয়া করবো 
না, যদি সে আমার সাথে কোন কিছু শরীক [অংশীদার] না করে 
থাকে”| এটি হবে, যখন বান্দা আল্লাহর সাথে পরকালে সাক্ষাত 
করবে। 
তৃতীয়ত: তাওবার কার্যকর ক্ষমতা সম্পর্কে এ ধারণা না থাকা যে, 
তা সব গুনাহকেই ক্ষমা করে দিতে পারে। এক্ষেত্রে রাসূলের এ 


* সূরা যুমার, আয়াত: ৫২ 
65 


হাদীসই যথেষ্ট, “যে ব্যক্তি তাওবা করবে তার যেন কোন গুনাহ 
থাকবে না।” 

ক্ষমাকে যারা খুব কঠিন বলে মনে করে এবং চিন্তা করে, আল্লাহ 
কঠিন পাপ ক্ষমা করবেন কিনা? তাদের জন্য নিমোক্ত হাদীসটি পেশ 
করছি। 

তাওবার প্রতিবন্ধকতা 

১- শয়তান মানুষের সামনে গুনাহগুলো সু-শোভিত করে তুলে এবং 
প্রিয় বানিয়ে দেয়। ফলে বান্দার অন্তর গুনাহের কর্মের দিক অগ্রসর 
ও ধাবিত হয়। আল্লাহ ও রাসূলের আনুগত্য করা হতে পলায়ন করে 
এবং ইবাদাত বন্দেগী করা তার নিকট কষ্টকর হয়। 

২- হারামকে হালাল হিসেবে তুলে ধরে এবং হালালকে হারাম 
হিসেবে তুলে ধরে শয়তান বান্দাকে ধোকায় ফেলে দেয়৷ এ ছাড়াও 
ভালো কাজকে খারাপ এবং খারাপ কাজকে ভালো হিসেবে প্রকাশ 
করে শয়তান মানুষকে ধোকা দেয়। ফলে তার আর তাওবা করার 
সুযোগ হয় না। সে যে অন্যায় করছে, তা সে বুঝতেই পারে না। 
৩- শয়তান বান্দাকে তাওবা থেকে ফিরানোর জন্য তারা তাকে 
বিভিন্ন ধরনের আশা দিয়ে থাকে শয়তান বান্দাকে বলতে থাকে, 
তুমি তাওবা করতে এত তাড়াহুড়া করছ কেন? তোমারতো তাওবা 
করার এখনো অনেক সময় আছে। তুমি এখনো যুবক, পড়া লেখা 
শেষ করেনি, চাকুরি পাওনি ইত্যাদি । এরপর যখন চাকুরি পায় 


66 


তখন বলে এখনো বিবাহ করেনি ইত্যাদি বলে শয়তান মানুষকে 
তাওবা থেকে ফিরিয়ে রাখে। এ ধরনের সমস্য সামনে আসলে 
মৃত্যুর কথা স্মরণ করবে কারণ, মৃত্যু ছোট বড় কাউকেই ছাড়ে না। 
যে কোন সময় যে কোন বয়সের লোকের মৃত্যু এসে যেতে পারে। 
তখন আর তাওবা করার সুযোগ থাকবে না। 

8- গুনাহকে ছোট মনে করে তাওবা করা হতে বিরত থাকে ৷ যখন 
কোন একটি গুনাহ করে, তখন শয়তান এসে বলে, এতো বড় 
ধরনের কোন অপরাধ নয় যে, তা হতে তাওবা করতে হবে। মানুষ 
এর চেয়ে আরও বড় বড় গুনাহ করে থাকে । 

৫- তাওবা করার পর গুনাহ ছেড়ে আল্লাহর আনুগত্যের উপর 
অবিচল থাকা কষ্টকর হওয়ার কারণে তাওবা করতে মনে চায় না। 
কারণ, যখন তাওবা করে তখন সাথীরা বলে তুমি এত কষ্ট করছ 
কেন? তোমার থেকে তোমার সাথীরা দুরে সরে যাচ্ছে, সবাই 
তোমার বিরুদ্ধে ক্ষেপে যাচ্ছে। 

৬- হতাশাও মানুষকে তাওবা থেকে ফিরিয়ে রাখে । কারণ, যখন 
কোন বান্দাহ গুনাহ করার পর তাওবা করতে চায়, তখন শয়তান 
এসে বলে, তোমার গুনাহ অনেক বড় যা আল্লাহ কখনোই ক্ষমা 
করবে না| যদি ক্ষমা নাই করে, তাহলে তাওবা করে লাভ কি? ফলে 
সে তাওবা করা হতে বিরত থাকে। 


67 


উল্লেখিত বিষয়গুলো যখন আপনার সামনে আসবে তখন আমরা 
আপনাকে বলব, আপনি শয়তানদের বিরুদ্ধে সংগ্রাম করুন। নিশ্চয় 
শয়তানদের চক্রান্ত খুবই দুর্বল । আপনি শয়তানের বিরুদ্ধে সোচ্চার 
হন, এসব শয়তান ও তার দোসররা অবশ্যই থেমে যাবে অতঃপর 
খুব শীঘ্রই তার ষড়যন্ত্র দূর্বল হয়ে পড়বে এবং মুমিনের ধৈর্য ও 
দৃঢ়তার সামনে সে পরাজিত হবে। 

আপনি নিশ্চিত থাকুন যে, আপনি যদি শয়তানের কথা মত চলেন, 
তার কাছে মাথা নত করেন, তাহলে সে আরো বেশী বেশী ধোকা 
আপনার বিরুদ্ধে দাঁড় করাবে সুতরাং পূর্বে ও পরে সর্বাবস্থায় 
আপনিই ক্ষতিগ্রস্ত হবেন । অতএব তার অনুসরণ না করে আল্লাহর 
সাহায্য চান এবং বলুন: 

[Wr ols JU © FSI 355 BCLS 3 
“আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনিই আমার উত্তম 
অভিভাবক” |.“* রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন 
সম্প্রদায়ের ক্ষতির আশংকা করতেন তখন বলতেন: 

Sl pl asl Sl [B92 be D345 2 3 LSE bh 


[lt 


“ সূরা আলে ইমরান, আয়াত: ১৭৩ 
68 


“হে আল্লাহ! আমি আপনাকে তাদের গলার উপর ছেড়ে দিচ্ছি এবং 
আপনার নিকট পরিত্রাণ চাচ্ছি তাদের খারাপী থেকে”।*$ 

অনেক সময় দেখা যায় গুনাহের কর্ম ছাড়ার কারণে তার সাথে তার 
খারাপ বন্ধুরা যাদের সাথে ইতিপূর্বে বন্ধুত্ব ছিল, তারা যোগাযোগ 
করে তাকে হুমকি দিয়ে বলে, তুমি এতদিন আমাদের সাথে ছিলে 
এখন কেন আমাদের থেকে দুরে সরে গেলে? আমাদের কাছে 
তোমার সব গোপন তথ্য আছে যেগুলো আমরা রেকর্ড করে রেখেছি, 
তোমার ছবিও আমাদের নিকট রয়েছে, তুমি যদি আমাদের সাথে 
বের না হও তাহলে তোমার পরিবারের নিকট সব ফাঁস করে দিবো! 
একথা সঠিক যে, আপনার অবস্থান খুবই নাজুক ৷ 

এ ধরনের কোন পরিস্থিতির স্বীকার হলে, আপনাকে অবশ্যই মনে 
রাখতে হবে, আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন, তাওবাকারীদের 
সাথে রয়েছেন এবং তিনি মুমিনদের অভিভাবক । তিনি তাদেরকে 
লাঞ্চিত করবেন না এবং তাদেরকে ছেড়ে দিবেন না । তাঁর নিকট 
কোন বান্দা আশ্রয় নেয়ার পর সে কখনো অপমানিত হয় না। আপনি 
জেনে রাখুন, নিশ্চয় কঠিন অবস্থার সাথেই সহজ অবস্থা আসে এবং 
সংকীর্ণতার পরেই প্রশস্ততা আসে। 

হে তাওবাকারী ভাই! 


“5 আহমদ: ১৯৭১৯ আবু দাউদ: ১৫৩৭ 
69 


আপনার জন্য একটি ঘটনা উল্লেখ করছি যা আমাদের কথার 
যথার্থতা প্রমাণ করবে। ঘটনাটি হল, প্রখ্যাত ফেদায়ী [গেরিলা] 
মুসলমানদেরকে মক্কা থেকে গোপনে মদীনায় নিয়ে আসতেন । তিনি 
মক্কা থেকে দুর্বল বন্দী লোকদের গোপনে মদীনায় পৌছে দেয়ার 
ব্যবস্থা করতেন। 

মকঙ্ধায় একজন নষ্টা মহিলা ছিল যার নাম আনাক এবং সে ছিল তার 
বান্ধবী । তিনি মন্কার একজন বন্দী লোককে ওয়াদা দিয়েছিলেন 
মদীনায় পৌছে দেয়ার । তিনি বলেন, এক চাঁদনী রাতে আমি মক্কার 
এক দেয়ালের পাশ দিয়ে যাচ্ছিলাম । আনাক আমার ছায়া দেখে 
এগিয়ে আসে এবং বলে, মারসাদ? আমি বললাম হাঁ, মারসাদ। সে 
বলল, মারহাবা, স্বাগতম, এস আমার কাছে রাত কাটাও। আমি 
বললাম, হে আনাক! আল্লাহ ব্যভিচারকে হারাম করেছেন। সে তখন 
চিৎকার দিয়ে বলে উঠলো, হে তাবুবাসীরা! এই লোকটি তোমাদের 
বন্দীদেরকে নিয়ে ভাগতে চায় । 

তিনি বলেন, আটজন লোক আমার পিছু নেয় এবং আমি তখন 
খান্দামা পাহাড়ে [মন্কার প্রবেশ পথের একটি পাহাড়] ঢুকে পড়ে 
এক গুহায় লুকিয়ে যাই । এরা আমার সন্ধানে আমার কাছে এসে 
পড়ে, কিন্তু আল্লাহ আমাকে এদের থেকে আড়াল করে রাখেন তিনি 
বলেন, এরপর তারা ফিরে যায় এবং আমিও এঁ লোকটির নিকট 


70 


গিয়ে তাকে বহন করে নিয়ে আসি । লোকটি ছিল বেশ ভারী, আমার 
অনেক কষ্ট হয়ে ছিল। তাকে কিছু দুরে বয়ে নিয়ে গিয়ে তার হাত 
পায়ের বাঁধন খুলে ফেলি । আমি অনেক কষ্টে তাকে মদীনায় নিয়ে 
আসি । এরপর আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 
নিকট এসে বলি, হে আল্লাহর রাসূল! আমি আনাককে বিয়ে করতে 
পারি? [কথাটি দুবার বললাম] রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম চুপ করে থাকলেন কোন জবাব দিলেন না। তখন এ 
আয়াত নাযিল হয়: 
OBE 5 WSN EN SE FES YESSY IHN) 
(Yr: 
“ব্যভিচারী পুরুষ ব্যভিচারিণী মহিলাকেই বিয়ে করে অথবা মুশরিকা 
মহিলাকে এবং ব্যভিচারিণী মহিলা ব্যভিচারী পুরুষ অথবা মুশরিক 
লোককেই বিয়ে করে থাকে” |.“ 
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মারসাদ! 
ব্যভিচারী পুরুষই কেবল ব্যভিচারিণীকে অথবা মুশরিকা মহিলাকে 
বিয়ে করে থাকে এবং ব্যভিচারিণী মহিলাও একমাত্র ব্যভিচারী পুরুষ 
অথবা মুশরিক লোককে বিয়ে করে থাকে, সুতরাং তুমি তাকে বিয়ে 
করো না”| 


“* সূরা নূর, আয়াত:১৭ 


আপনি দেখলেন কিভাবে আল্লাহ তা’আলা ঈমানদারের পক্ষে 
প্রতিরোধ গড়লেন এবং তিনি মুহসিনদের [সৎকর্মশীল লোকদের] 
সাথে কি আচরণ করলেন? অবস্থা যদি খুবই খারাপ হয় যে, আপনি 
যা আশংকা করছেন তাই ঘটে, আর এর ব্যাখ্যা দেয়ার প্রয়োজন 
পড়ে তাহলে আপনি আপনার অবস্থান বর্ণনা করুন, স্পষ্টভাবে 
জানিয়ে দিন এবং বলুন, হ্যী, আমি পাপ করতাম এখন আল্লাহর 
নিকট তাওবা [প্রত্যাবর্তন] করেছি? এখন তোমরা কি চাও? 
আমাদেরকে স্মরণ রাখতে হবে যে, প্রকৃত কেলেঙ্কারী তো হল 
আল্লাহর সামনে কিয়ামতের দিন প্রকাশিত কেলেঙ্কারী । সেই ভয়ানক 
দিনে যেদিন একশ, দু’শ, হাজার, দু'হাজার লোকের সামনে নয় 
জিন ও ইনসান সবার সামনে আদম থেকে শুরু করে দুনিয়ার 
সর্বশেষ মানুষের সামনে তা ঘটবে। 
আসুন আমরা ইবরাহীম আলাইহি ওয়া সাল্লামের দু'আ পাঠ করি: 
HSH NG 5% Ns Ie EN is © 52 5 5% YS ) 
[AY AV: LAS © sd ~~ 
ণেআর যেদিন সকলকে উত্থাপিত করা হবে সেদিন আমাকে লাঞ্চিত 
করবেন না৷ যেদিন কোন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কাজে আসবে 
না। একমাত্র কাজে আসবে যদি সঠিক অন্তঃকরণ নিয়ে কেউ 


72 


উপস্থিত হয়”|.“” সংকট মুহূর্তে নবীর শেখানো দু'আ পড়ে নিজেকে 
হেফাযত করুন: 
Ul CE 52 FSS Fn Ess sos Ghose A 
[8 YG ENG EY LE FF 
“হে আল্লাহ! আপনি আমাদের ইজ্জত রক্ষা করুন এবং আমাদের 
নিরাপদ রাখুন ৷ হে আল্লাহ! আমাদের প্রতিশোধ তাদের উপর ফেলুন 
যারা আমাদের উপর জুলুম করেছে এবং আমাদেরকে সাহায্য করুন 
তাদের বিরুদ্ধে যারা আমাদের উপর চড়াও হয়েছে। হে আল্লাহ! 
আমাদের শক্রুদেরকে ও হিংসুকদেরকে আমাদের বিরুদ্ধে খুশি হতে 
দেবেন না ।”* 
আল্লাহর নিকট প্রার্থনা হল আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন এবং 
আমাদের তওবা কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে এ থেকে 
রক্ষা করুন৷ নিশ্চয় তিনি শুনেন ও দোয়া কবুল করেন। 
তাওবার সালাত 
তাওবার উদ্দেশ্যে দুই রাকাত বা চার রাকাত সালাত আদায় করা 
যেতে পারে। অথবা ফরয সালাতের পরও তাওবা করা যেতে পারে। 
সাইয়্যেদ সাবেক রহ. স্বীয় কিতাব ফিকহুস সূন্নাহতে বিষয়টি উল্লেখ 
করেন তারপর তিনি এর প্রমাণ হিসেবে দুটি হাদীস উল্লেখ করেন। 


“ [সূরা শুআরা, আয়াত: ৮৭,৮৯] 
“ আহমদ: ১৬২ 
73 


Zz 
2? 


ED LS MIS ELL SUBTLE DGS; sd S30 


Lt Se CDE et FFs 
Ld sl 3: Hs Ed LEE Dales 8 FG 


34,7 Ez 
lio 


REN PETE 
. [\vo: la US Sete lta He ji 


১9১ al ছে CE SUN 


| 


“আবু বকর রা. হতে বর্ণিত তিনি বলেন, আমি রাসূল সা. কে 
বলতে শুনেছি তিনি বলেন, যখন কোন ব্যক্তি কোন অপরাধ করার 
পর ভালোভাবে ওজু করে এবং দুই রাকাত সালাত আদায় করে- 
যেমনটি বর্ণিত ইবনে হিব্বান, বাইহাকী ও ইবনে খুজাইমার বর্ণনায়- 
তারপর সে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা 
তাকে ক্ষমা করে দেন। তারপর তিনি এ আয়াত তিলাওয়াত করেন 


os SB ls 


JE © SAG 5 LG GB liad 5 TN SHI IS 55 


[N৮০ ul 


Es LLG 1h LTE te 1 El 


74 


“যারা কোন পাপ কাজ করে ফেললে কিংবা নিজেদের প্রতি যুলম 
করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা 
প্রার্থনা করে এবং আল্লাহ ব্যতীত গুনাহসমূহের ক্ষমাকারী কেই বা 
আছে এবং তারা জেনে শুনে নিজেদের (পাপ) কাজের পুনরাবৃত্তি 
করে না।”*? আল্লামা আলবানী সহীহ আবুদাউদে হাদিসটি সহীহ 
বলে আখ্যায়িত করেন। 


আল্লামা তাবরানী স্বীয় কিতাব আল-কবীরে বিশুদ্ধ সনদে আবুদ্‌ 

দারদা রা. হতে একটি হাদীস বর্ণনা করেন, তাতে তিনি বলেন, 
রাসূল সা. বলেন, 

Glial 2) S515 REGS, L5G B55 HSU USS 

AE 5 5 GME VE cE AST IMLS Baik 

“যে ব্যক্তি সুন্দর ভাবে ওজু করে, তারপর সে দাঁড়িয়ে ফরয হোক 


বা নফল হোক দুই রাকাত অথবা চার রাকাত সালাত আদায় করে 
এবং তাতে সে ভালোভাবে রুকু করে এবং সেজদা করে, তারপর 


“ (সূরা আলে ইমরান: ১৩৫) 
TS 


আল্লাহ তা‘আলার নিকট ক্ষমা প্রার্থণা করে আল্লাহ তা'আলা তাকে 


ক্ষমা করে দেন। 


তাওবা কবুল হওয়ার আলামত: 

যখন কোন ব্যক্তি তাওবার যাবতীয় শর্তপূরণ করে খালেসভাবে 
আল্লাহর দরবারে তাওবা করেন এবং গুনাহ মাপ চান, তখন আল্লাহ্‌ 
তা’আলা অবশ্যই তার তাওবা কবুল করেন এবং তাকে ক্ষমা করে 
দেন। তবে যখন কোন ব্যক্তি তাওবা করে, তার তাওবা কবুল হল 
কিনা তার কিছু আলামত আছে। যেমন- 

এক- তাওবা করার পর লোকটির মধ্যে পরিবর্তন পরিলক্ষিত হয়। 
যেমন, সে এখন পূর্বের যে কোন সময়ের তুলনায় অধিক নম্র, ভদ্র 
ও নমনীয়, পূর্বের তুলনায় অধিক নেক আমল করে, খারাপ 
সঙ্গীদের সাথে মিশে না, আলেম ওলামা ও ভালো লোকদের সাথে 
উঠা-বসা করে এবং গুনাহের কর্ম ও পাপাচার থেকে দূরে থাকতে 
চেষ্টা করে। 

দুই- সব সময় আল্লাহর পাকড়াও ও আযাবের ভয়ে ভীত সন্ত্রস্ত 
থাকে। এক মনহূর্তের জন্যও সে আল্লাহর পাকড়াও থেকে নিজেকে 
নিরাপদ মনে করে না। সে মনে করে যে কোন সময় আল্লাহ্‌ 
আমাকে পাকড়াও করতে পারে। মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত আল্লাহর 


5 মুসনাদে আহমদ: ২৬৮৮৭ 
76 


ভয় তার অন্তরে বিদ্যমান থাকে। তার ভয় তখন দূর হয়, যখন 
মৃত্যুর ফেরেস্তা এসে তাকে বলে- 
[rica (© SEF LS HELV LL YE Yh 
‘তোমরা ভয় পেয়ো না, দুশ্চিন্তা করো না এবং সেই জান্নাতের সু- 
সংবাদ গ্রহণ কর তোমাদেরকে যার ওয়াদা দেয়া হয়েছিল’। 
তিন- লোকটি সব সময় ইতিপূর্বে যে সব অপরাধ করেছে, তার 
উপর অত্যন্ত লজ্জা অনুভব করতে থাকে সে সব সময় আফসোস 
করতে থাকে আর বলতে থাকে- হায় এ অন্যায় কাজটি আমি কেন 
করলাম! আমি যদি এ কাজটি না করতাম! কতই না ভালো হত! 
কারণ যে ব্যক্তি দুনিয়াতে তার অপকর্মের উপর লজ্জিত হবে না 
এবং আফসোস করবে না, আখেরাতে যখন সে আল্লাহর নেক 
বান্দাদের আমলের সাওয়াব ও বিনিময় এবং অবাধ্য বান্দাদের শাস্তি 
দেখতে পাবে, তখন সে লজ্জিত হবে এবং আফসোস করবে। কিন্তু 
তখন তার লজ্জা ও আফসোস কোন কাজে আসবে না। 
Dd a2 Illes 5 2 bi dy 0S de 4 bey 
ux 
সমাপ্ত 


77 


